কিতাবুস সাওম ১ 


ও অপরিহার্য বিষয়াবলীর উপর একটি গুরুত্বপূর্ণ কিতাব 


প্রশ্নোত্তরে 
কিতাবুস সাওম 


শায়খুল হাদীস মুফতী মুহাম্মাদ জসীমুদ্দীন রাহমানী 


বাংলাদেশ । 
খতীব : হাতেমবাগ জামে মসজিদ, ধানমন্ডি, ঢাকা । 
মাদ্রাসা, মুহাম্মাদপুর, ঢাকা | 


সাবেক শাইখুল হাদীস : জামিয়া ইসলামিয়া মাহমুদিয়া, বরিশাল । 
মোবাইল: ০১৭১২১৪২৮৪৩ 


মারকাজুল উলুম প্রকাশনা বিভাগ 
মেট্রো হাউজিং, বছিলা রোড, মুহাম্মাদপুর, ঢাকা । 
মোবাইল: ০১৭১২১৪২৮৪৩ 
http://jumuarkhutba.wordpress.com 


কিতাবুস সাওম ২ 


ইসলামী টাওয়ার, ১১ বাংলাবাজার, ঢাকা । 
মোবা: ০১৭৪০১৯২৪১১ 


প্রকাশনায়: 
মোবাইল: ০১৭১২১৪২৮৪৩ 
http:/humuarkhutba.wordpress.com 


প্রথম প্রকাশ : আগষ্ট ২০১১ ইং 


[প্রকাশক কর্তৃক স্বর্বস্বত্ত সংরক্ষিত! 


বিঃ দ্রঃ কোন রকম পরিবর্তন ও পরিবর্ধন ব্যাতীত সম্পূর্ণ ফ্রী বিতরণের জন্য ছাপাতে 
চাইলে মারকাজ কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ রইল । 


মূল্য £ ৮০ (আশি) টাকা মাত্র 


Kitabus Saom 

Shaikh Mufti Jashimuddin Rahmani 
Markajul Ulom Al-Islamia, Dhaka 
Price : 80.00 Tk. US.$ 4.00 


কিতাবুস সাওম ৩ 
সূচীপত্র 


সাওম: 

প্রশ্ন: সাওম 651) কাকে লো 2:2284848758275 ০৫ 
প্রশ্ন: সাওম (১৯1) এর লক্ষ্য-উদ্দেশ্য কি? ........... ০০০০০ ০৭ 
প্রশ্নঃ সিয়াম কত প্রকার ও কি কি? ........ ee ১৮ 
প্রশ্ন: ইসলামী শরীয়তে রমজানের সিয়ামের বিধান কি? ..................... ২০ 
সাওমের রোকন: 

প্রশ্নঃ সিয়ামের রোকন কয়টি ও কি কি?....................,০,,,০১,,০০০০০০০০০, ২৪ 
প্রশ্ন: নিয়্যাত কাকে বলে? নিয়্যাত মুখে উচ্চারণ করা কি জরুরি?.......... ২৯ 
প্রশ্ন: নিয়্যাত কি রাতেই করতে হবে নাকি দিনের বেলাও করা যাবে? ..... ২৯ 
প্রশ্ন: সিয়াম ফরজ হওয়ার জন্য শর্ত কি?......................,১.১,০,২,০০০১০, ৩০ 
সাওমের “ফিদইয়া*: 

প্রশ্ন: ফিদইয়া’ কি? কার উপর “ফিদইয়া* ওয়াজিব? ............. ৩১ 
প্রশ্নঃ কোন্‌ কোন্‌ অবস্থায় রমজান মাসে সিয়াম না রেখে পরবর্তীতে 
কাজা করা কঘায়েজ?:575255:-55:555-555555552255৮8555255252528525582535555888 ৩৪ 
প্রশ্ন: কোন কোন অবস্থায় রমজান মাসে সিয়াম রাখা হারাম, পরবর্তীতে 
কাজা করা ারিজ?5০552554758 84 উঠনউ উল ESE ৩৫ 
সাওম ভঙ্গের কারণ: 

প্রশ্ন: কি কি কারণে সিয়াম ভঙ্গ হয় অথবা হয় না? ....................১০১০০, ৩৭ 
দ্বিতীয় প্রকারের বিস্তারিত বর্ণনাঃ ....... তত ৩৮ 
যে সব কারণে সিয়াম ভেঙ্গে যাবে এবং কাজা ও কাফফারা উভয়টিই 
ওয়াজিব হর 65:2551774757755575555852578 ৩৮ 
সাওমের আদব: 

প্রশ্ন: সাওমের আদব সমূহ কি কি? ........১.১.০,০০,০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০০, ৪২ 
(১) সাহরী খাওয়া: 

প্রশ্ন: সাহরী কি পরিমাণ খেতে হবে? ........ ee ৪২ 
প্রশ্ন: সাহরী খাওয়ার সময় কখন হয়?.....................১,০,,০,০০০০০০০০০০, ৪৫ 
প্রশ্নঃ ইফতার কখন করবে?.......... eee ৪৬ 
(২) সূর্যাস্তের সাথে সাথে দ্রুত ইফতার করা..........................০.০.০১০, ৪৬ 
(৩) ইফতারির সময় দুআ 28428755528 ৪৭ 
(৪) মেরে ওয়ার করা 47828277788 ৪৮ 
(৫) সিয়ামের জন্য ক্ষতিকর কথা ও কাজ থেকে বিরত থাকা ............... ৫৫ 
(ক) মিথ্যা কথা বলা ও অন্যায় কাজ করা থেকে বিরত থাকা .............. ৫৫ 


কিতাবুস সাওম ৪ 
(খ) কোন মুসলিম ভাইয়ের গীবত করা থেকে বিরত থাকা ................. ৫৫ 
(গ) ঝগড়া-বিবাদে লিপ্ত না হওয়া ....... eee ৫৫ 
(ঘ) হাসাদ বা পরশ্রীকাতরতা বর্জন করা ........... ০০০০০০০০০০ ৫৫ 
(ঙ) কারো প্রতি খারাপ ধারণা পোষণ করা ও দোষ-ক্রুটি খুঁজে বের করা 
থেকে বিরত থাকা....... eee eee ৫৫ 
(চ) কাউকে নিন্দা করা ও বিদ্রপ করা থেকে বিরত থাকা.................... ৫৫ 
ফাজায়েলে সাওম 
প্রশ্ন: সাওম পালন করার ফযিলত কী? ........ ০০০০০ ৫৫ 
প্রশ্ন: সায়েম কে কি প্রতিদান দেওয়া হবে? ...... ০০০০০০০০০০০ ৫৫ 
সায়েম (রোজাদার) এর প্রতিদান দিবেন স্বয়ং আল্লাহ (সুব:) .............. ৫৫ 
সায়েম (রোজাদার) এর জন্য জান্নাতের স্পেশাল গেট: ..................... ৫৫ 
সায়েমের মুখের দুর্গন্ধ যা ক্ষুধার কারণে হয়ে থাকে তা আল্লাহর কাছে 
মিশক-আম্বরের চেয়েও অধিক প্রিয়.......... eee ৫৫ 
সায়েম (রোজাদার) এর জন্য দুটি আনন্দময় মুহূর্ত ........................... ৫৫ 
সায়েম ব্যক্তি শয়তানের আক্রমণ থেকে নিরাপদ থাকে ........., ৫৫ 
প্রশ্ন: রমজান মাসের বিশেষ কি ফজীলত রয়েছে? ........ ০০০০ ৫৫ 
এ মাসের সবচেয়ে বড় ফজীলত হলো কুরআন নাজিল হওয়া .............. ৫৫ 
এ মাসেই রয়েছে লাইলাতুল কদর, যা হাজার মাস অপেক্ষা উত্তম.......... ৫৫ 
এ মাসে শয়তানকে বন্দী করে রাখা হয়........... eee ৫৫ 
এ মাসে জান্নাতের দরজা সমূহ খুলে দেয়া হয় এবং জাহান্নামের 
দরজাসমূহ বন্ধ করে দেয়া হয়............ eee ৫৫ 
এ মাসে প্রতি রাতে অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া হয়...... ৫৫ 
এটি ততবার IR Es CS NR HEE SSE STS PE SE ONE ৫৫ 
এটি জিহাদের মাস......... eee eee ৫৫ 
রমজানকে কিভাবে বরণ করবো: (রমজান বরণ) 
প্রশ্ন: আমাদের সালাফগণ কিভাবে রমজানকে বরণ করতেন? ............. ৫৫ 
(১) সাওম আদায় করা 78725358847 ৫৫ 
(২) তারাবীহ-র সালাত ........ eee ৫৫ 


প্রশ্ন: “ঝ্রিয়ামুল লাইলের’ (তারাবীহ) এর বিধান কি? 

প্রশ্ন: “ক্বিয়ামূল লাইল' (তারাবীহ) কত রাকআ’ত? 

প্রশ্ন: যারা বিশ রাকাআতের প্রবক্তা তাদের দলীল কি? 

প্রশ্ন: যারা ৮ রাকাআত সালাতুত তারাবীর প্রবক্তা তাদের দলীল কি? 
সম্পর্কে কি বলেন? 

(৩): দান গয়রাত ররা১,:5৮75245228228775528 ৫৫ 


কিতাবুস সাওম ৫ 

(৪) সিয়াম পালনকারীদের ইফতার করানো 

(৫) বেশী বেশী কুরআন তেলাওয়াত করা ........................১১১১১,০০, ৫৫ 
(৬) ই’তিকাফ করা: 

প্রশ্ন: ইতিকাফ শব্দের অর্থ কি? ....... es ৫৫ 
প্রশ্ন: ইসলামের পরিভাষায় ই’তিকাফ কাকে বলে? ........ ০০০০ ৫৫ 
প্রশ্ন: ই’তিকাফের রোকন কয়টি ও কি কি? ...... ০০০০০০০০০০০০৭ ৫৫ 
প্রশ্ন: ই’তিকাফের শর্ত কি কি? ........ ee ৫৫ 
প্রশ্ন: ই’তিকাফ অবস্থায় কোন্‌ কোন্‌ কাজ করা যাবে? ........... ৫৫ 
প্রশ্ন: কি কাজ করলে ইতিকাফ বাতিল হয়? ......... ৫৫ 
(৭) রমজানে ওমরাহ্‌ করা 7৮855555785 ৫৫ 
(৮) ‘লাইলাতুল কদর’ অনুসন্ধান করা.....................................-, ৫৫ 


ক. রমজানের শেষ দশকের যে কোন রাত লাইলাতুল কদর 
খ. রমজানের শেষ দশকের যে কোন বে-জোড় রাত লাইলাতুল কদর 
গ. রমজানের ২১ তারিখের রাত 


ঘ. রমাজানের ২৭ তারিখের রাত 
(৯, ১০) বেশী বেশী দু'আ ও যিকির করা ................................... ৫৫ 
প্রশ্ন: সকাল সন্ধ্যায় আমরা কোন কোন দো'আ পাঠ করতে পারি? ......... ৫৫ 


প্রশ্ন: ফরজ সালাতের পরে ইমাম মুক্তাদী মিলে সম্মিলিতভাবে দু’ হাত তুলে 

নিয়মিত যে প্রচলিত মুনাজাত করা হয় তার ভিত্তি কি? 

প্রশ্ন: জিবরাইল আ. যে রাসূলুল্লাহ সা. কে সালাতের প্রশিক্ষণ দিয়েছেন তার 
কোন সহীহ দলীল আছে কি? 

প্রশ্ন: রাসূলুল্লাহ সা. যে সাহাবাদেরকে সালাতের বাস্তব প্রশিক্ষণ দিয়েছেন তার 

কোন দলীল আছে কি? 

প্রশ্ন: ফরজ সালাতের পরে রাসূল সা. কি আমল করতেন? 


সাদকাতুল ফিতর: 

প্রশ্ন: ‘সাদকায়ে ফিত্র’ এর হুকুম কি? 

প্রশ্ন: ‘সাদাকয়ে ফিতর’ কার উপর এবং কখন ওয়াজিব হবে? 

প্রশ্ন: সাদাকায়ে ফিতর’ কি পরিমাণ এবং কিসের মাধ্যমে আদায় করতে হবে? 
প্রশ্ন: “সাদাকায়ে ফিতর’ আদায় করতে হবে কখন? 

প্রশ্ন: “সাদাকায়ে ফিতর’ কাদেরকে প্রদান করা যাবে? 


কিতাবুস সাওম ৬ 


সাওম 


শাহর রামাজান । ইসলামে একটি গুরুত্বপূর্ণ মাস । এ মাসেই কুরআনুল 
কারীমকে নাজিল করা হয়েছে । এ মাসেই রয়েছে লাইলাতুল কদর -যা 
হাজার মাসের চেয়েও উত্তম । এ মাসেই খুলে দেয়া হয় জান্নাতের 
দরজাসমূহ । বন্ধ করে দেয়া হয় জাহান্নামের দরজাসমূহ । শয়তান ও দুষ্ট 
জীনদেরকে শেকলাবদ্ধ করা হয় এই মাসে । অসংখ্য পাপীদেরকে 
জাহান্নাম থেকে মুক্তি দেয়া হয় রমজানে । এটি দু'আ কবুলের মাস। 
যিকির-আজকার, তাসবীহ-তাহলীল, তাওবা-ইস্তিগফার ও কুরআন 
তিলাওয়াতের মাস । সহমর্মিতার মাস । আত্মসংঘমের মাস । এটি 
জিহাদের মাস । এ মাসেই সংগঠিত হয়েছিলো এঁতিহাসিক বদর যুদ্ধ ও 
মক্কা অভিযানের মতো গুরুত্বপূর্ণ জিহাদ । 

এ মাসেই ফরজ করা হয়েছে সিয়াম । যা ইসলামের পঞ্চবেনার একটি । 
এই সিয়ামের পুরস্কার দিবেন মহান আল্লাহ সুব: নিজ হাতে । কিন্তু এই 
সিয়ামকে যথাযথ মূল্যায়ন করার ক্ষেত্রে রয়েছে নানান অজ্ঞতা, বিভ্রান্তি ও 
কুসংস্কার ও জাহালত । আবার কেউ রমজানকে বরণ করছে মজুতদারি ও 
কালোবাজারির মাধ্যমে জিনিষ-পত্রের দাম বাড়িয়ে দিয়ে । কেউবা 
করা বিভিন্ন বিদ“আতের মাধ্যমে । বিশেষ করে লাইলাতুল কদরে হাদিয়া 
নামক টাকার বিনিময়ে হুজুরকে দিয়ে বিভিন্ন খতম বখশানোর মাধ্যমে । 
আবার কেউবা রমজানকে বরণ করছে আল্লাহর কাছে প্রার্থনা করার 
খাজাবাবা, গীজাবাবা, লেংটাবাবা ও মাজার ওয়ালার কাছে প্রার্থনা করার 
মাধ্যমে । গরীব-দু:খী, অসহায় এতীম-মিসকীনদেরকে দান-খয়রাত 
করার পরিবর্তে বিভিন্ন মাজারে-ওরশে ও কোটিপতি পীরদেরকে টাকা- 
পয়সা, গরু-ছাগল-মুরগী, আগরবাতি-মোমবাতি, শিরনী-জিলাপী দানের 
মাধ্যমে । আবার কেউবা ইফতার মাহফিলের নামে রাজনৈতিক কর্মসূচীর 
মাধ্যমে । 


কিতাবুস সাওম ৭ 


রমজানের সিয়াম সাধনার লক্ষ্য-উদ্দেশ্য সম্পর্কে সঠিক জ্ঞান ও সঠিক 
শিক্ষার অবর্তমানে সৃষ্ট এই নারকীয় পরিস্থিতি হতে মুক্তি পেতে হলে 
আমাদেরকে ফিরে আসতে হবে কুরআন ও সুন্নাহর দিকে । জানতে হবে 
সিয়ামের মূল লক্ষ্য-উদ্দেশ্য সম্পর্কে । চলতে হবে রাসূলুল্লাহ সা. ও 
সাহাবায়ে কিরাম রা. এর অনুসৃত পথে । 

এই কিতাবের মাধ্যমে আমরা উপরোক্ত বিষয়গুলোই কুরআন ও সহীহ 
হাদীসের আলোকে তুলে ধরার চেষ্টা করেছি। নিম্নে শাহরু রামাদান ও 
সিয়াম সম্পর্কে প্রয়োজনীয় মাসায়েল, ফাজায়েল ও এ মাসে করণীয়- 
বর্জনীয় বিষয়গুলো প্রশ্নোত্তরের মাধ্যমে ধারাবাহিকভাবে তুলে ধরা হচ্ছে। 


প্রশ্ন: সাওম ৫) কাকে বলে? 
উত্তর: সাওম (৯) শব্দের অর্থ ‘বিরত থাকা’ এর বহুবচন সিয়াম 
(৪৮৮) ৷ ইসলামের পরিভাষায় সাওম (১১ ) বলা হয়: 

All er idl ৮৪০৯ ও PAE 4৬ ৩০ 1980 এপ S| 
অর্থ “সুবহে সাদেক থেকে সুর্যাস্ত পর্যন্ত নিয়্যাতের সাথে সিয়াম ভঙ্গের 
কারণসমূহ থেকে বিরত থাকা ৷” 


প্রশ্ন: সাওম (১১) এর লক্ষ্য-উদ্দেশ্য কি? 
উত্তর: সাওমের লক্ষ্য-উদ্দেশ্যের দিকে ইঙ্গিত করে আল্লাহ (সুব:) বলেন: 
পিএ 24৩ ৩০ ০ ES এ ক পি জর্জ উন এ WY 
[\ AYIA 0524 
অর্থ: “হে মুমিনগণ! তোমাদের উপর সিয়াম ফরয করা হয়েছে, যেভাবে 
ফরয করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর । যাতে তোমরা 
তাকওয়া অবলম্বন করো ১ এ আয়াতে আল্লাহ (সুব:) সিয়াম ফরজ 
করার উদ্দেশ্যকে সংক্ষিপ্তভাবে আলোচনা করেছেন । আমরা এটাকে 


* সুরা বাকারা ১৮৩ । 


কিতাবুস সাওম ৮ 

আরেকটু বিস্তারিতভাবে আলোচনা করতে গেলে যে লক্ষ্য-উদ্দেশ্যগুলো 
দেখতে পাই তা হলো নিম্নরূপ : 

প্রথমত: আল্লাহ (সুব:) মানবজাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তাঁর 
ইবাদাত করার জন্য । কুরআনুল কারীমে ইরশাদ হচ্ছে: 

[০৭:50] 1952 01 ০0 Ad CAE 5) 

অর্থ: “আমি মানুষ এবং জীনদের সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত 
করার জন্য ।”২ আর সিয়ামের মাধ্যমে মানুষ তার রবের ইবাদত করে 
থাকে । কারণ একজন মানুষ যখন কাউকে ভালোবাসে তখন প্রথমে তার 
প্রতি আস্থাশীল হয়। তারপর তার আনুগত্য প্রকাশ করে । তারপর 
প্রয়োজনে তার জন্য বাড়ি-ঘর ত্যাগ করে । তারপর তার জন্য খানা-পিনা 
ইত্যাদি ত্যাগ করে । ঠিক তেমনিভাবে মানুষ ঈমানের মাধ্যমে আল্লাহর 
প্রতি আস্থাশীল হয় । এরপর সালাতের মাধ্যমে প্রথমে আনুগত্য প্রকাশ 
করে । হজ্জের মাধ্যমে বাড়ি-ঘর ত্যাগ করে । যাকাতের মাধ্যমে অর্থ- 
সম্পদ ব্যায় করে । আর সাওমের মাধ্যমে খানা-পিনা ও স্ত্রীকে ত্যাগ 
করে । এভাবে সিয়ামের মাধ্যমে বান্দা আল্লাহ (সুব:) এর চূড়ান্ত ইবাদাহ 
(আনুগত্য) প্রকাশ করে থাকে । 


দ্বিতীয়ত: মানুষের মধ্যে দুইটি বিপরীতমুখি বৈশিষ্ট্য রয়েছে । একটি 
ফেরেশতাদের বৈশিষ্ট্য আর তা হচ্ছে আল্লাহর ইবাদাত করা । আর 
দ্বিতীয়টি হচ্ছে পশুর বৈশিষ্ট্য আর তা হচ্ছে খানা-পিনা করা, স্ত্রী ব্যবহার 
করা, সন্তান জন্ম দেয়া, ঘুম যাওয়া ইত্যাদি । কিন্তু এই দুইটি বৈশিষ্টের 
মধ্যে একমাত্র প্রথমটিই হচ্ছে মানবসৃষ্টির মূল উদ্দেশ্য । আর দ্বিতীয়টি 
হচ্ছে প্রয়োজন । সিয়ামের মাধ্যমে মানুষ পশুর বৈশিষ্ট্যকে ত্যাগ করে 
ফেরেশতাদের বৈশিষ্ট্যকে অগ্রাধিকার দিয়ে জানিয়ে দিচ্ছে যে, আমাদের 
খাওয়া-দাওয়া, স্ত্রী ব্যবহার করার চাহিদা থাকা সত্তেও আমরা সেগুলোকে 
ত্যাগ করে আল্লাহর ইবাদত করতে পারি । 

তৃতীয়ত: সিয়ামের মাধ্যমে মানুষ তার গোপন রোগ সমূহ যথা: কাম- 
ক্রোধ, লোভ-মোহ ইত্যাদির চিকিৎসা করে থাকে | কারণ যেভাবে সকল 


২ (সুরা যারিয়াত: ৫৬) 


কিতাবুস সাওম ৯ 
জিনিষের মৌলিক উপাদান চারটি । ক. আগুন খ. পানি গ. মাটি ঘ. 
বাতাস । মানুষের মধ্যেও এই চারটি মৌলিক উপাদান বিদ্যমান । আর 
এগুলোর প্রতিটির মধ্যে একেকটি মারত্মক ক্ষতিকর রোগ রয়েছে । 
আগুনের স্বভাবগত বৈশিষ্ট্য হলো অহংকার । যদি আগুন জ্বালানো হয় 
তাহলে তা উপরের দিকে চড়তে থাকে । এ কারণেই ইবলিস অহংকার 
করেছিল । পানির স্বভাবগত বৈশিষ্ট্য হলো লোভ । যে কারণে পানি 
সমতল জায়গায় ছাড়লে সে খুব সহজেই সাধ্যমত অনেক জায়গা দখল 
করে নেয় । মাটির স্বভাবগত বৈশিষ্ট্য হলো কৃপনতা । যে কারণে মাটির 
উপরে যা কিছু রাখা হয় আস্তে আস্তে সে তা নিজের ভেতরে লুকিয়ে 
ফেলে । আর বাতাসের স্বভাবগত বৈশিষ্ট্য হচ্ছে নিজের অস্তিত্ব সর্বত্র 
বিরাজমান রাখা । 
মানুষের মধ্যে যেহেতু উপরোক্ত চারটি উপাদানই রয়েছে তাই তার মধ্যে 
এই স্বভাবগুলোও বিদ্যমান । যেহেতু তার মধ্যে আগুন রয়েছে তাই তার 
মধ্যে অহংকার সৃষ্টি হয় । এই অহংকার রোগের চিকিৎসার জন্য আল্লাহ 
(সুব:) সালাতের বিধান দিয়েছেন । সালাতের মাধ্যমে মানুষ আল্লাহর 
সামনে হাত বেঁধে অপরাধির ন্যায় দাড়িয়ে, তারপরে রুকুর মাধ্যমে মাথা 
ঝুকিয়ে তারপরে সেজদার মাধ্যমে তার সর্বশ্রেষ্ঠ অঙ্গ চেহারাকে মাটির 
সঙ্গে মিলিয়ে নিজেকে আল্লাহর গোলাম হিসাবে পেশ করে । সে যেন 
জানিয়ে দিল যে, আমি মাটি থেকেই তৈরি হয়েছি আবার মাটির সাথেই 
মিশে যাব আমার অহংকার করার কিছু নেই । আল্লাহ তায়ালা ইরশাদ 
করেন: 

[০০:৮] ০৮ 5৩ ৮৬১৯৭ ৬ 5: 4 SEs ৫০ 
অর্থ: “মাটি থেকেই আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, মাটিতেই আমি 
তোমাদেরকে ফিরিয়ে নেব এবং মাটি থেকেই তোমাদেরকে পুনরায় বের 
করে আনব !”* 

Up NE KS SL ৩৬ এজ SS +E SPAS HIS E24 3১৫ 


* সুরা তাহা ৫৫ । 


কিতাবুস সাওম ১০ 
অর্থ:“তুমি যদি কিছু মর্যাদা অর্জণ করতে চাও তবে নিজের আমিত্বকে 
মিটিয়ে দাও | যেমনিভাবে একটি শস্য দানা নিজেকে মাটির সঙ্গে মিটিয়ে 
দিয়েএকটি সুন্দর বাগান উপহার দেয় ।” 

আবার যেহেতু মানুষের মধ্যে আরেকটি মৌলিক উপাদান রয়েছে মাটি । 
সেকারণেই মানুষ কৃপণ হয় । হাদীসে বলা হয়েছে ঃ 
SUBD 175 501০3 ae dil এপ ভা ও UG anf ১৪০০৮ ০৪ 
এ এ! ৩/০ ০69 2 6 ৩৫050 0৬ IU AV BST 2 ০5 ০৬ (৫৫ 

(44 ee ) Ciel ৩৯০ Sf ভিডি Cad ঠ জিও Cf 
অর্থ: “মুতাররিফ (রা:) তার পিতা থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন 
যে, আমি আল্লাহর রাসূল (সা:) এর নিকটে এলাম তখন তিনি ৮5. 
১৮ ঞ। পাঠ করছিলেন । এরপর রাসূলুল্লাহ (সা:) বললেন: বনি আদম 
বলে থাকে ‘আমার মাল, আমার মাল’ । রাসূল (সা:) বলেন হে বনী 
আদম তুমি কি চিন্তা করে দেখেছ যে, তোমার কি মাল? তোমার মাল 
তো শুধু তাই যা তুমি পেট ভরে খেয়েছ এবং নষ্ট করেছ অথবা পরিধান 
করেছ এবং পুরাতন করেছ অথবা সাদাকাহ করেছ (আল্লাহর কাছে সঞ্চয় 
করেছ) । সুতরাং যেহেতু মানুষের মধ্যে এই কৃপণতার রোগ রয়েছে তাই 
এ রোগের চিকিৎসার জন্য আল্লাহ তায়ালা যাকাতের বিধান দিয়েছেন । 
মানুষের মধ্যে আরেকটি মৌলিক উপাদান রয়েছে বাতাস । আর এই 
বাতাসের কারণেই মানুষ চায় যে সবাই তাকে জানুক । তার নাম প্রচার 
হোক । অর্থাৎ রিয়া” বা লৌকিকতা । অথচ এ “রিয়া' বা লৌকিকতা হচ্ছে 
গোপন শিরক । তাই এ রোগের চিকিৎসার জন্য ফরজ করা হয়েছে হজ্জ । 
হজ্জের জন্য মানুষকে এহরামের কাপড় পড়তে হয় এর মাধ্যমে 
পোষাকের গৌরব, ভাষার গৌরব ত্যাগ করে আরাফাহ, মুযদালাফাহ ও 
অবস্থান করতে হয় কারো কোন বিশেষ মর্যাদা থাকে না। আর যখন 
কোন আলাদা বিশেষত্ব না থাকে তখন আর নাম-দাম প্রকাশের কোন 
সুযোগও থাকে না । এভাবে হজ্জের মাধ্যমে রিয়া” রোগের চিকিৎসা হয়ে 
যায় । 


কিতাবুস সাওম ১১ 
সর্বশেষ মৌলিক উপাদান হচ্ছে পানি । আর পানি স্বভাবগত বৈশিষ্ট হচ্ছে 
লোভ । সে কারণেই পানি যদি কোন সমতল জায়গায় ঢেলে দেওয়া হয় 
তাহলে সে আস্তে আস্তে আরো অনেক জায়গা দখল করে নেয় । মানুষের 
মধ্যে যেহেতু পানি আছে তাই এই পানির কারণেই মানুষের মধ্যে লোভ 
বিদ্যমান । যার ফলে সে সবসময় চিন্তা করে কিভাবে অন্যের সম্পদ, 
জায়গা-জমি দখল করা যায়, কিভাবে ভাল খাবার-দাবার, দামী পোষাক- 
মেয়েকে ভোগ করা যায় । এই রোগের চিকিৎসার জন্য আল্লাহ তায়ালা 
সাওমকে ফরজ করে দিয়েছেন । ইরশাদ হচ্ছে: 
পিএ 24৩ ৩০ ০ ES এ Ea জর্জ উন এ WY 
[\ AYIA 0524 
অর্থ: “হে মুমিনগণ, তোমাদের উপর সিয়াম ফরয করা হয়েছে, 
যেভাবে ফরয করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর | যাতে তোমরা 
তাকওয়া অবলম্বন কর 1” 
একজন মানুষ যখন আল্লাহর নির্দেশ মোতাবেক সিয়াম পালন করে তখন 
তার সামনে যত লোভনীয় খানা-পিনা, সুন্দরী নারী পেশ করা হোক না 
কেন সে এগুলো আল্লাহকে ভয় করে বর্জন করবে । এটাকেই হাদীসে 
বলা হয়েছে: 
১০1০0 ade di এপ এএ। 589 4৪ ৩৬ ০৪ ঞ ৩৮১ ৯৯ জা ৬৪ 
৩৬৮০ ০৬০) এত £ এ SAU এ 
অর্থ: “আবু হুরাইরা (রো:) থেকে বর্ণিত । তিনি বলেন নবী (সাঃ) 
বলেছেনঃ মহান আল্লাহ তায়ালা বলেনঃ “কিন্তু রোযা আমারই জন্য 
এবং আমি নিজেই এর প্রতিফল দান করবো । কেননা সে আমার জন্যই 
তার কামনা-বাসনা, খানা-পিনা ত্যাগ করে 1” 
এই হাদীসে বলা হয়েছে, “সাওম আমারই জন্য’: অথচ সকল ইবাদতই 
আল্লাহর জন্য । তবে অন্যান্য ইবাদত যেমন, সালাত, হজ্জ, যাকাত 


* সুরা বাকারা ১৮৩ । 
* সহীহ বুখারী /৬৯৮৪ ; সহীহ মুসলিম /২৫৭৩ ; সুনানে নাসাঈ /২২১১ ; সুনানে তিরমিজি /৭৬১; 
সনানে ইবনে মাজাহ ১৬৩৮। 


কিতাবুস সাওম ১২ 
ইত্যাদি লোক দেখানোর জন্য কেউ কেউ করতে পারে । কিন্তু রোযার 
মধ্যে লোক দেখানোর প্রবৃত্তি থাকে না। কারণ গোপনে পানাহার করলে 
আল্লাহ ছাড়া কেউই জানতে পারে না । আর একমাত্র আল্লাহর ভয় ছাড়া 
কিছু তাকে বাধা দেয় না। তাই আল্লাহ নিজেই এর প্রতিদান দিবেন । 
আর দাতা যখন নিজ হাতে দান করেন বেশীই দান করেন | 
এ হাদীসে স্পষ্ট হয়ে গেল যে, সিয়ামের মাধ্যমে মানুষ তার রবের 
সন্তুষ্টির জন্য লোভ নিয়ন্ত্রণ করে পশুত্বের স্বভাবকে বিসর্জন দিয়ে 
‘আবদিয়্যাত’ বা “আল্লাহর দাসত্বের সিফাতকে অর্জন করে | সুতরাং যদি 
সাওমের মাধ্যমে এই উদ্দেশ্য বাস্তবায়ন না হয় তাহলে শুধু শুধু খানা- 
পিনা ত্যাগ করে কোন লাভ নেই । রাসূলুল্লাহ (সা:) এ সম্পর্কে ইরশাদ 
করেন: 
৮0১০০) এ এ. ৩৩ এএ। ০১০০ ০৬ ০৩ এ 01 ৩০১ 2১৯ এ 
0) 8৮5) ৮৬৮ 64 এত লিল এ ০৪ এ ৩০৭3 HUB Es 
(৬১০ 

অর্থ: “আবু হুরাইরা (রা:) থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ (সো:) 
বলেছেন, যে ব্যক্তি সিয়াম পালন করা সত্তেও মিথ্যা কথা ও হারাম কাজ 
ত্যাগ করতে পারল না । তার খাবার-দাবার পরিত্যাগ করার ব্যাপারে 
আল্লাহর কোন প্রয়োজন নেই ।”* 
অন্য এক হাদীসে রাসূলুল্লাহ সো:) এরশাদ করেন: 
৩ শা] শাক শত PE UB ০১ ie dil ই ৩৮ 5১২০৯ Go 

(৬১৭ ০) HE এ ও ০০ এ পেল লিও ০ ৮59 | এ ৮৬০ 
অর্থ: “আবু হুরাইরা (রা:) থেকে বর্ণিত তিনি বলেন যে, রাসূলুল্লাহ (সা:) 
বলেছেন, অনেক সায়েম এমন আছে যার ভাগ্যে ক্ষুধা আর পিপাসা ছাড়া 
অন্য কিছুই নাই । অনেক রাত্রি জাগরণ করে ইবাদতকারী আছেন যাদের 
ভাগ্যে রাত্রি জাগরণ ব্যতিত আর কিছুই নাই 1”? 
এ হাদীসগুলোতে অত্যন্ত স্পষ্টভাবে বলা হয়েছে যে, শুধু ক্ষুধার্ত এবং 
পিপাসায় কাতর থাকার নামই সাওম নয় । বরং এর মাধ্যমে সকল প্রকার 


৬ সহীহ বুখারী ১৯০৩ । 
+ সুনানে দারমী ২/৩০১, হাদীসটি সহীহ । 


কিতাবুস সাওম ১৩ 

পশুত্বকে বর্জন করে এক ‘ইলাহের’ বিধান মেনে নিয়ে জীবনের সকল 
ক্ষেত্রে তা বাস্তবায়ন করাই সিয়ামের মূল উদ্দেশ্য । সিয়াম অবস্থায় যখন 
আমরা উন্নতমানের খাবার ও সুন্দরী যুবতী নারীদের প্রতি আকর্ষণ থাকা 
সত্বেও আল্লাহ সুব:) এর নির্দেশ মেনে তা থেকে বিরত থাকি সেই একই 
আল্লাহর নির্দেশ মেনে মিথ্যা কথা, ধোঁকা দেওয়া, চোগলখোরি করা, চুরি, 
উলঙ্গপনা, বেহায়াপনা, খুন, ধর্ষণ, মূর্তিপূজা, আগুনপুজা, পীরপূজা, 
গাছপূজা, মাছপূজা, পাথরপুজা, মাজারপূজা, মন্ত্রিপূজা, এম-পি পুজা, 
নেতা-নেত্রী পূজাসহ সব কিছুকে বর্জন করতে হবে । এখানে একটি 
লক্ষণীয় বিষয় এই যে, এই দীর্ঘ আলোচনায় প্রমাণিত হলো যে সালাত, 
যাকাত, সাওম, হজ্জ, এই চারটি হচ্ছে মৌলিক চারটি রোগের ওউষধ । 
আর এ কথা সকলেরই জানা যে, ওঁষধ খেতে হলে অব্যশই ডাক্তারের 
পরামর্শ অনুযায়ী খেতে হবে । উল্টা -পাল্টা খেলে লাভের চেয়ে ক্ষতি 
হওয়ার আশংকাই বেশী | ঠিক তেমনিভাবে এই চারটি ওষধকেও নিজের 
মন মতো আদায় করলে চলবে না। বরং আল্লাহর নির্দেশ মোতাবেক, 
রাসূলুল্লাহ (সা:) এর তরীকা অনুযায়ী করতে হবে । এজন্যই একটি সহীহ 
হাদীসে বলা হয়েছে: 

৩৪ পি ৩৯ ৯০ তে 4৪৮০৪ এ & ৩৮ পা তে 9 98০ 
(৮৮৮3 ৬১৬) NG ১০০০ ১৩০১ BEN sl La 295 ln ৮৪ ১ 
অর্থ: আবদুল্লাহ ইবনে ওমর (রা:) থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ 
(সা:) বলেছেন: ইসলাম পাচটি ভিত্তির উপর প্রতিষ্ঠিত । আল্লাহর এককত্ব 
পালন করা এবং হজ্জ করা ।” 

এই হাদীসে ইসলামকে একটি তাবুর সঙ্গে তুলনা করা হয়েছে । তাবুর 
চার কোণায় চারটি খুটি থাকে এবং মাঝখানে একটি বড় পিলার থাকে । 
এই বড় পিলারটি যদি না থাকে তাহলে এ চার কোনার চারটি পিলারের 
কোনই মূল্য থাকে না। ঠিক তেমনিভাবে সালাত, যাকাত, সাওম, হজ্জ 
এগুলোরও কোনই মূল্য থাকবে না যদি শিরকমুক্ত তাওহীদ ও 


” সহীহ মুসলিম ১৯ নং হাদীস; সহহি বুখারী ৮ নং হাদীস; সুনানে তিরমিজি ২৬০৯ নং হাদীস । 


কিতাবুস সাওম ১৪ 
বেদআ’তমুক্ত সুন্নাহর উপরে প্রতিষ্ঠিত না হয়। একারনেই এ হাদীসে 
বলা হয়েছে ইসলামের বেনা পাঁচটি । আর তার মূল বেনা হলো ঈমান । 
আর এই কারণেই সাওমের সঙ্গেও এই শর্তটি গুরুত্বসহকারে জুড়ে দেয়া 
হয়েছে । সহীহ হাদীসে বর্ণিত হয়েছে: 
এএ ০০5০ ৫০ ১০0০3 এড এ এ এ] ০5০) U6 4৪ 5৮৮ af 


৩ 
© els ৮1০1 712 ০ ৮০ 


247৯৮457৮19 ৪ ১১ DS BG 053 ৮১ ১৮ UE 5 4 ০৪৮ ৫০০৮9 
(yl ০৮৮)৭৪১ ৩০6৩ 
অর্থ: আবু হুরাইরা (রা:) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা:) 
ইরশাদ করেনঃ যে ব্যক্তি ঈমানসহ সওয়াবের আশায় রমযানের সিয়াম 
পালন করে, তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয় এবং যে ব্যক্তি 
ঈমানের সঙ্গে ও সওয়াবের আশায় লাইলাতুল কদরে ইবাদত করে তার 
পূর্বের সকল গুনাহ ক্ষমা করে দেওয়া হয় ৯ এই হাদীসে স্পষ্টভাবে 
ঈমানের শর্ত আরোপ করা হয়েছে । তাই তাওহীদের আব্বিদাহর ভিত্তিতে 
যদি সিয়াম পালন করা হয় তবেই সিয়ামের মূল উদ্দেশ্য অর্জিত হবে । 


চতুর্থত: সিয়ামের মাধ্যমে গরীব-দু:খী ও অসহায় মানুষের সত্যিকার 
অবস্থা উপলব্ধি করা যায় । কেননা সায়েম ব্যক্তি ভোর রাতে সাহ্রী খেয়ে 
আবার ইফতারীর পরে হরেক রকম খাবারের আয়োজন থাকা সত্বেও 
বিকেল বেলা ক্ষুধার তাড়নায় ক্লান্ত হয়ে পরে । তাহলে যে গরীব পিছনের 
বেলা খেতে পায় নি, ভবিষ্যতের জন্য তার কোন আয়োজন নেই, তার 
মনের অবস্থা কি? এটা উপলব্ধি করে একদিকে আল্লাহর নেয়ামতের 
শুকরিয়া আদায় করা । অপরদিকে গরীব-দু:খী মেহনতি মানুষের সাহায্যে 
এগিয়ে আসা সিয়ামের আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য । এজন্যই হাদীসে 
১০191 065 ১৯০ ৮০ 3 ক ঞ। এত dl ০9৮0 JEJE এআ ০৬৭০ ০৪ 

(৬5১৮ এসি HT ofl শেক) 


৯ সহীহ বুখারী ৩৭; সহীহ মুসলিম ১৬৫৬ । 


কিতাবুস সাওম ১৫ 
অর্থ: “সালমান (রা:) থেকে বর্ণিত তিনি বলেন, রাসুলুলাহ (সা:) 
বলেছেন: রমজান মাস হচ্ছে সহমর্মিতার মাস ।”+ 
প্রশ্ন: সিয়াম কত প্রকার ও কি কি? 
উত্তর: সিয়াম প্রথমত: চার প্রকার । ফরজ, নফল, হারাম ও মাকরূহ । 
ফরজ সিয়াম: আবার তিন প্রকার । (ক) রমজানের সিয়াম । খে) 
কাফফারার সিয়াম । (গ) মান্নতের সিয়াম । 
নফল সিয়াম: কয়েক প্রকার । (১) শাওয়াল মাসে ছয়টি সাওম ৷ (২) 
জ্বিলহজ্জ মাসের প্রথম দশদিন বিশেষ করে আরাফাতের ময়দানে 
অবস্থানকারী হাজীগণ ছাড়া সাধারণ মুসলমানদের জন্য আরাফাতের দিন 
সাওম । (৩) মুহাররম মাসের সাওম । বিশেষ করে আশুরার দিন ও তার 
আগের বা পরের দিন সহ । (8) শাবান মাসের বেশির ভাগ অংশ সিয়াম 
পালন করা । (৫) আশহুরুল হুরুম* (জিলবৃ্দ, জিলহজ্জ, মুহাররম, 
রজব) মাসের সিয়াম । (৬) প্রতি সোমবার ও বৃহস্পতি বারের সিয়াম । 
(৭) প্রতি মাসের ১৩, ১৪ ও ১৫ (আইয়্যামে বিজ) এর সিয়াম । (৮) 
সাওমে দাউদ (একদিন পর একদিন সাওম রাখা অর্থাৎ একদিন সাওম 
রাখবে এরপর রাখবে না) । 


হারাম সাওম: (১) দুই ঈদের দুইদিন । (২) ‘আইয়্যামে তাশরিক' 

(কুরবানী ঈদের পর তিনদিন) । 

মাকরূহ সাওম: (১) শুধু জুমুআর দিন খাস করে সাওম রাখা । কারণ 

হাদীসে বর্ণিত হয়েছে: 

78০3 he di এত এ 4524৬ ৩৪ — ae dl ৬৮১৪৪ পি 
(৮০৮ 

অর্থ: “আবু হুরাইরা (রা:) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সো:) 

বলেছেন: জুমু'আর দিন কেউ যেন সাওম না রাখে ৷ কিন্তু যদি কেউ 


১০ সহীহ ইবনে খুজাইমাহ ১৮৮৭ ৷ 


কিতাবুস সাওম ১৬ 

জুমুআর দিনের আগে বা পরে একদিন সাওম রাখে তাহলে সে জুমু'আর 
দিন সাওম রাখতে পারবে ৷”? 
(২) শুধু শনিবার দিন সাওম রাখা । হাদীসে ইরশাদ হয়েছে: 
JIS 3 4s ঝ এত আ ০১০১ Of: aol ৩ mm ও আআ এ ৩ 
Ls ৬ উ! ভিত A | ০৬ জিভ এ ০০ শে 3 Clog pr 

(Ee pl ৩৯৮) এও ৪০০৯ ১০ 2 
অর্থ: “আবদুল্লাহ ইবনে বুসর (রা:) তার বোন থেকে বর্ণনা করেন, তিনি 
বলেন রাসূলুল্লাহ (সা:) বলেছেন, তোমরা শনিবার দিন ফরজ সাওম 
ব্যতিত অন্য কোন সাওম রাখিও না। এমনকি যদি তোমরা আংগুরের 
গাছের ছাল অথবা যে কোন গাছের ডাল ছাড়া অন্য কিছু না পাও তাহলে 
তাই চিবাবে ।”*২ (তবুও শুধু শনিবারে সাওম রাখবে না কেননা এ 
দিনটাকে ইয়াহুদীরা সম্মান করে থাকে) । 
(৩) 'ইয়াওমুশ শাক’ বা “সন্দেহের দিনের’ সাওম | শাবান মাসের ২৯ 
তারিখে আকাশ মেঘাচ্ছন্ন থাকার কারণে চাঁদ দেখা না গেলে ৩০ 
তারিখকে “সন্দেহের দিন’ বলা হয়। এই দিন সাওম রাখা নিষেধ । 
হাদীসে ইরশাদ হয়েছে: 
৩৯৮) শিরা এ ভে এ ad এজ SDE টপ ৩৪:০৮ ০ ১৬ ০ 

El 

অর্থ: “আম্মার ইবনে ইয়াসির (রা:) থেকে বর্ণিত তিনি বলেন, যে ব্যক্তি 


সন্দেহের দিন সাওম রাখবে সে আবুল কাসেম (রাসূলুল্লাহ (সা:) এর 
বিরোধিতা করলো ।”** অপর এক হাদীসে ইরশাদ হয়েছে: 


১০০6০195৮০৪ 7৮9 ade ঞা এপি পর) ৩৪ 500০৯ 9 
(aks ১5 


* সহীহ মুসলিম ২৫৪৯ । 
১২ সুনানে তিরমিজি ৭৪৪; হাদীসটি সহীহ ৷ 
১০ সুনানে তিরমিজি ৬৮১; 


কিতাবুস সাওম ১৭ 
অর্থ: “আবু হুরাইরা (রা:) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ (সা:) 
বলেছেন, তোমরা রমজানের পূর্বে একদিন বা দুইদিন অগ্রিম সাওম 
রাখিও না। তবে যদি কোন ব্যক্তি এ দিন সাওম রাখতে অভ্যস্থ হয় 
তাহলে সে সাওম রাখতে পারবে ।”১* 
এ হাদীসেও একদিন আগে চাঁদ দেখা যেতে পারে এই সন্দেহের উপর 
ভিত্তি করে একদিন বা দুইদিন আগে সাওম রাখতে নিষেধ করা হয়েছে । 
(8) “সাওমে দাহার’ । নিষিদ্ধ দিবস সমূহ সহ সারা বছর সাওম রাখা । এ 
প্রসঙ্গে রাসূলুল্লাহ (সা:) বলেন: 
li এত ভা JE ০৬ ০৪৩ &|। ০০) ৮০ 2১০০ Gi ANKE ৩৩ 
(৪১৬৮০) ০৯4 2৩০ 0০6০ ৫০ 8) এও 

অর্থ: “আবদুল্লাহ ইবনে ওমর (ো:) বলেন, রাসূলুল্লাহ (সা:) বলেছেন: 
যে ব্যক্তি সারা বছর সাওম রাখল তার কোন সাওম নাই ৷” *৫ 
(৫) স্বামী বাড়িতে থাকা অবস্থায় তার অনুমতি ব্যতিত স্ত্রী নফল সাওম 
রাখা । হাদীসে ইরশাদ হয়েছে; 
১১১ ০209 গত (0 ০5) এড DL এ জা ১৪ 50৯ জা ৩০ 

এছ এ পি Syed) 9০2 ১০৮)৪১% | 059 9 Uy 
অর্থ: “আবু হুরাইরা (রা:) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সো:) 
বলেছেন: কোন মহিল স্বামীর উপস্থিতিতে তার অনুমতি ব্যতিত 
রমজানের সাওম ছাড়া কোন নফল সাওম রাখবে না ।”*১ 
(৬) “সাওমে বেসাল' একাধারে কোন প্রকার ইফতার বা রাতের খাবার 
গ্রহণ করা ছাড়া কয়েকদিন সাওম রাখা । এ ধরণের সাওম আল্লাহর 
রাসূল (সা:) নিজে রাখতেন তবে উম্মতের জন্য নিষেধ করেছেন । যা 
নিয়ের হাদীসটিতে কারণসহ উল্লেখ রয়েছে: 
৬৩ ০০%) লা ৮০3 এ lt অক adi ০১০০ ৩৬ ০৩ ৪৪০১ of 
৬1৪৮ ১ ও লি তর! ০৬ alt 45০০ 5 এপ 19 ১৮ 5৬ 


* সুনানে আবু দাউদ ২৩৩৭ । হাদীসটি সহীহ ৷ 
* সহীহ বুখারী ১৯৭৯ । 
* সহীহ বুখারি ৪৮৯৯ মুসনাদে আহমদ ৭৩৪৩ তিরমিজি ৭৮২ । 


কিতাবুস সাওম ১৮ 
J ৯ লী) ৭0846 09 ৮156৬ lS ৪০ ০০৭ Cf 


(4-৮ 9 ৬১০ 
অর্থ: “আবু হুরাইরা (রা:) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ (সা:) 
বলেছেন: খবরদার! তোমরা সাওমে বেসাল থেকে বেঁচে থাক | একথাটি 
তিনি তিনবার বললেন । সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর 
রাসূল! আপনি তো ‘বেসাল’ করেন? রাসূলুল্লাহ সো:) বললেন তোমরা এ 
ব্যাপারে আমার মতো নও । আমি যখন রাতের বেলায় ঘুমাই তখন 
আমার রব আমাকে খাওয়ান এবং পান করান । সুতরাং তোমরা যে 
পরিমাণ আমল করতে সক্ষম সে পরিমাণ দায়িত্ব নাও 1৮১৭ 


প্রশ্ন: ইসলামী শরীয়তে রমজানের সিয়ামের বিধান কি? 
উত্তর: রমজান মাসের সিয়াম ফরজ এবং এটি ইসলামের “পঞ্চবেনা*র 
একটি । কুরআন ও সুন্নাহ দ্বারাও বিষয়টি প্রমাণিত । পবিত্র কুরআনে 
আল্লাহ সুব:) এরশাদ করেন: 
a ১4 ১১ (40 পভ শর্ত UF ba ৩ oS এ Calli ও 
[৭/১1/5)20] 555 
অর্থ: “হে মুমিনগণ! তোমাদের উপর সিয়াম ফরয করা হয়েছে, 
যেভাবে ফরয করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর । যাতে তোমরা 
তাকওয়া অবলম্বন কর |” 
এ আয়াতে আল্লাহ (সুব:) সুস্পষ্টভাবে রমজানের সিয়ামকে ফরজ হিসাবে 
ঘোষণা দিয়েছেন । এখানে আরো একটি বিষয় জানা গেল যে, সিয়াম 
পূর্ববর্তী নবীগণের উম্মতের উপরও ফরজ ছিল । পবিত্র কুরআনের আরো 
একটি আয়াত দ্বারা সিয়াম ফরজ প্রমাণিত হয় । ইরশাদ হচ্ছে: 
০৮৪9 SU ০ ০৩৫০ ০ এ৫৬ STA ad 031 dl ০০ 25 
[1/০/5১0] 2০০৪ 781 তি ৫5 ১০ 
অর্থ: “রমযান মাস, যাতে কুরআন নাযিল করা হয়েছে মানুষের জন্য 
হিদায়াত স্বরূপ এবং হিদায়াতের সুস্পষ্ট নিদর্শনাবলী ও সত্য-মিথ্যার 


** সহীহ বুখারী ১৮৬৫ সহীহ মুসলিম ২৬২২ মুসনাদে আহমদ ৭১৬২ । 
* সুরা বাকারা ১৮৩ । 


কিতাবুস সাওম ১৯ 

পার্থক্যকারীরূপে । সুতরাং তোমাদের মধ্যে যে কেহ মাসটিতে উপস্থিত 
হবে, সে যেন তাতে সিয়াম পালন করে ।”৯ 

এ আয়াতে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, তোমাদের মাঝে যে কেউ 
রমজান মাস পাবে তাকে অবশ্যই ‘সাওম’ রাখতে হবে । ইসলামের 
অন্যান্য বিধানের মতো সাওমও পযয়িক্রমে ফরজ করা হয়েছে । শুরুতে 
নবী (সা:) মুসলিমদেরকে মাত্র প্রতি মাসে তিন দিন সাওম পালন করার 
এবং আশুরার সাওম পালন করার নির্দেশ দিয়েছিলেন । এ সাওমসমূহ 
ফরজ ছিল না। তারপর দ্বিতীয় হিজরীর ২য় শাবান রমজান মাসে 
সাওমের এই বিধান কুরআনে নাজিল হয় । তাছাড়া রাসূলুল্লাহ (সা:) 
পবিত্র হাদীসে ইরশাদ করেন: 

৪৮০ এডিটর ০৪৮৮১ ade dit এপ পা ০৪ ০০ ০1 
৮০) ৩১৬) EA ১০০) ০) উঠা ৪3 ৪১০ 290 এ ৬৪ 
অর্থ: “আবদুল্লাহ ইবনে ওমর (রো:) থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ 
(সা:) বলেছেন: ইসলাম পাঁচটি ভিত্তির উপর প্রতিষ্ঠিত । আল্লাহর এককত্ব 
পালন করা এবং হজ্জ করা ।”২০ 

এই হাদীসে ইসলামকে একটি তাবুর সঙ্গে তুলনা করা হয়েছে। যার 
পাঁচটি খুঁটি বা পিলার থাকে । ইসলামের এই পাঁচটি পিলারের একটি 
হলো “সিয়াম । রমজানের সিয়াম ফরজ এবং ইসলামের পঞ্চবেনার 
একটি এ ব্যাপারে গোটা মুসলিম উম্মাহ একমত | কারো কোন দ্বিমত 
নেই । যে ব্যক্তি সিয়াম ফরজ হওয়াকে অস্বীকার করবে সে কাফের ও 
মুরতাদ বলে বিবেচিত হবে । 


প্রশ্ন: সিয়ামের রোকন কয়টি ও কি কি? 

উত্তর: সিয়ামের রোকন বা ফরজ দুইটি । 

প্রথমত: নিয়্যাত করা (৯4) । অন্যান্য ইবাদতের ক্ষেত্রে যে রকম নিয়্যাত 
করা ফরজ । ঠিক তেমনিভাবে সিয়ামের ক্ষেত্রেও নিয়্যাত করা ফরজ । 
কুরআনুল কারীমে ইরশাদ হয়েছে: 


* সুরা বাকারা ১৮৫ । 
২০ সহীহ মুসলিম ১৯ নং হাদীস; সহহি বুখারী ৮ নং হাদীস; সুনানে তিরমিজি ২৬০৯ নং হাদীস । 


কিতাবুস সাওম ২০ 
[০15৮0] ৮4৩ 0081 2 ০৮4৯০ 90115 01151 59 

অর্থ: “আর তাদেরকে কেবল এই নির্দেশ দেয়া হয়েছিল যে, তারা যেন 
আল্লাহর ‘ইবাদাত’ করে তারই জন্য দীনকে খালিস করে 1” 
এই আয়াতে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে যে, যেকোন ইবাদতে 
শুধুমাত্র আল্লাহ (সুব:) এর নৈকট্য লাভের খালেস নিয়্যাত করতে হবে । 
একারণেই যে কোন ইবাদত কবুল হওয়ার জন্য দুটি শর্ত রয়েছে । একটি 
নিয়্যাত খাটি না হলে শিরক হয় । আর শিরকযুক্ত ইবাদত আল্লাহর কাছে 
গ্রহণযোগ্য নয় । অপরদিকে যত ইখলাসের সঙ্গেই ইবাদত করা হোক না 
কেন যদি “ইত্তিবায়ে সুন্নাত’ বা রাসূল (সা:) এর তরিকা অনুসরণ করা না 
হয় তাহলে সেটি হবে ‘বিদআত’ । ইবাদতের নামে সওয়াবের উদ্দেশ্যে 
কুরআন-সুন্নাহর দলীল প্রমাণ ছাড়া নবআবিস্কৃত কোন বিদ“আতযুক্ত 
ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। নিয়্যাতের গুরুত্ব সম্পর্কে 
রাসূলুল্লাহ (সা:) পবিত্র হাদীসে ইরশাদ করেন: 
০৮ এ ৮১০১ ৮৩ dit ৮০ 40 0550 JG IE ৮৬ 9০০৪ ১৪ 

পেল 3৬১৬৮] 2১) মত 
অর্থ: “ওমর ইবনে খাত্তার (রা:) থেকে বর্ণিত তিনি বলেন, র 
(সাঃ) বলেছেন, নিশ্চয়ই সকল আমল নিয়্যাতের উপর নির্ভরশীল |” 
এ হাদীসেও রাসূলুল্লাহ (সা:) পরিষ্কার জানিয়ে দিলেন যে, নিয়্যাত ছাড়া 
কোন আমলই আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় । আর সিয়ামও গুরুত্বপূর্ণ 
একটি আমল । তাই সিয়ামেও নিয়্যাত করা ফরজ । 


দ্বিতীয়ত: ৷, ৷ + এ+ সিয়াম বিনষ্টকারী কাজ থেকে বিরত 
থাকা । 

সিয়ামের দ্বিতীয় রোকন হচ্ছে সুবহে সাদেক থেকে সুযস্তি পর্যন্ত সিয়াম 
বিনষ্টকারী কাজ যথা খানা-পিনা ও স্ত্রীসহবাস করা থেকে বিরত থাকা । 
কেননা কুরআনুল কারীমে ইরশাদ হয়েছে: 


২১ সুরা বাইয়িনা ৫ নং আয়াত । 
২২ সহীহ মুসলিম ৫০৩৬; সহীহ বুখারী ১ নং হাদীস । 


কিতাবুস সাওম ২১ 

সপে SS EE ৬৮190501959 SS এ] তল 51৯ 2৯১৯৫ ০0৬ 
[1/15550] 4501 412411959১1 ০০১০0 Lisi ৩ Las) 
অর্থ: “অতএব, এখন তোমরা তাদের সাথে মিলিত হও এবং আল্লাহ 
তোমাদের জন্য যা লিখে দিয়েছেন, তা অনুসন্ধান করো । আর আহার 
করো ও পান করো যতক্ষণ না ফজরের সাদা রেখা কাল রেখা থেকে 
স্পষ্ট হয় । অতঃপর রাত পর্যন্ত সিয়াম পূর্ণ কর ।”** 

এই আয়াতে সাদা রেখা বলতে দিনের আলো আর কালো রেখা বলতে 
রাতের আঁধারকে বুঝানো হয়েছে । 


প্রশ্ন: নিয়্যাত কাকে বলে? নিয়্যাত মুখে উচ্চারণ করা কি জরুরি? 
উত্তর: নিয়্যাতের অর্থ বর্ণনা করতে গিয়ে বুখারী শরিফের ব্যাখ্যা গ্রন্থে 
উল্লেখ করা হয়েছে: 
ও 3! ০1১৩৭। ০ ssh ও জা ও এ BAIN LE এ আশ ও 2 কনা 
০১৮৪1) ery Bos এ ০925 বশত ও Ss SLO GOB এন 
(৬:০৮ Eyed ১১০৫ ও০এ। 
অর্থ: “নিয়্যাত বলা হয় “মনের ইচ্ছা, সংকল্প ও প্রতিজ্ঞা করাকে ।' হজ্জ 
ছাড়া কোন ইবাদতের ক্ষেত্রে নিয়্যাত মুখে উচ্চারণ করা জরুরী নয় । 
শুধুমাত্র হজ্জের ক্ষেত্রে রাসূলুল্লাহ (সা:) তালবিয়ার সাথে 'লাববাইকা 
উমরাতান ওয়া হাজ্জাতান' বলে মনের ইচ্ছাকে মুখেও প্রকাশ 
করেছেন ।”২৪ 
ফিকনহুস সুন্নাহ নামক গ্রন্থে নিয়্যাতের সংজ্ঞা দেয়া হয়েছে এভাবে: 

6501 4৫৮5 ৩৬ 3 এ dil ৮১ ১৬০ ৬] তা Lal ৬১ জা 
অর্থ: “আল্লাহর নির্দেশ পালন করার মাধ্যমে তারই সন্তুষ্টি অর্জন করার 
উদ্দেশ্যে কোন কাজ করার দৃঢ় সংকল্প করা ।” 
আমাদের দেশে সাধারণ মুসলমানদের মধ্যে অর্থ না জেনে “নিয়্যাত 
মুখস্ত করার’ যে প্রবণতা লক্ষ্য করা যায় তা একটি ‘প্রচলিত বিদ'আত” । 
কেননা নিয়্যাত যেহেতু মনের সংকল্প তাই এর সাথে মুখের উচ্চারণের 


২ সুরা বাকার ১৮৭ নং আয়াত । 
* ইত্তিহাফুল ক্বারী বি দুরারিল বুখারী ৬নং পৃষ্টা । 


কিতাবুস সাওম ২২ 
কোন সম্পর্ক নেই । কাজেই যদি কোন ব্যক্তি ভোর রাতে উঠে সিয়ামের 
উদ্দেশ্যে আল্লাহর নৈকট্য লাভের আশায় সাহ্রী খায় তাতেই তার নিয়্যাত 
শুদ্ধ হয়ে যাবে । এমনিভাবে যদি কেউ সাহরী নাও খায় কিন্তু মনে মনে 
নিয়্যাত করে নেয় তাতেও নিয়্যাত শুদ্ধ হয়ে যাবে । 
প্রশ্ন: নিয়্যাত কি রাতেই করতে হবে নাকি দিনের বেলাও করা যাবে? 
উত্তর: অধিকাংশ আলেমদের মতে রমজান মাসের প্রতি রাতে সুবহে 
সাদেকের পূর্বে নিয়্যাত করা শর্ত । কারণ হাদীসে ইরশাদ হয়েছে: 
১ দা এড চলা শে 4 ০০ UE: on 3 ক ঝ। এত Gf ৪৪৮ ৩ 
(৭০০ 03১) 4 6৬৮ ১৬ 

অর্থ: “হাফসা (রো:) থেকে বর্ণিত রাসূলুল্লাহ (সা:) বলেছেন, যে ব্যক্তি 
ফজরের পূর্বেই সিয়ামের চূড়ান্ত প্রতিজ্ঞা (নিয়্যাত) করল না তার সিয়াম 
শুদ্ধ হবে না।”২৫ 
হানাফী ইমাম ও অন্যান্য আলেমদের মতে রাতের বেলায় নিয়্যাত করা 
শর্ত নয় । বরং দ্বীপ্রহরের কিছু পূর্ব পর্যন্ত নিয়্যাত করার সুযোগ আছে। 
তারা নিমের হাদীসটি দিয়ে দলীল পেশ করেন: 
dl ০০ all 055) এ ০৬ ৩৫৪ _ gs dl ৬৬) _ 0৮১০ 82০৬ ১৪ 
Gal 0১০ 6 ০১৬ ৩৫৪ ওত ৮০৬ ০5 2০৬ ৪ oF ১7৮৮১ le 

(৮০৮ 92) ৮৮০ এ 0 এ ৪০৬ 
অর্থ: “উম্মূল মুমিনীন আয়শা (রা:) থেকে বর্ণিত । তিনি বলেন, একদিন 
রাসূলুল্লাহ (সা:) আমাকে বললেন, হে আয়শা! তোমাদের কাছে কি 
খাওয়ার মত কিছু আছে? আমি বললাম, হে আল্লাহর রাসূল! আমাদের 
কাছে খাওয়ার মত কিছুই নেই। তিনি বললেন, তাহলে আমি 
রোজাদার ।”** 
এই হাদীসে দেখা যায় যে রাসূলুল্লাহ (সা:) দিনের বেলায় সাওমের 
নিয়্যাত করলেন । একারণেই হানাফী ইমামগণ, ইমাম আহমদ বিন হাম্বল 
ও ইমাম শাফেয়ী (রহ:) এর বিশুদ্ধ মত অনুযায়ী যদি রাতের বেলায় কিছু 
না খেয়ে থাকে অথবা নিয়্যাত না করে থাকে তাহলে দিনের বেলায় 


২ সুনানে তিরমিজি ৮৩০ হাদীসটি সহীহ । সনানে আবু দাউদ ২৪৫৬ নং হাদীস 
* সহীহ মুসলিম ২৫৮০; সুনানে তিরমিজি ৭৩৩ হাদীসটি সহীহ; সুনানে নাসায়ী ২৬৩১ । 


কিতাবুস সাওম ২৩ 

নিয়্যাত করলেও চলবে । তবে হানাফী মাযহাব ও ইমাম শাফেয়ী (র:) 
এর বিশুদ্ধ মতানুযায়ী ছ্বীপ্রহরের পূর্ব পর্যন্ত নিয়্যাত করা যাবে কিন্তু ইমাম 
আহমদ বিন হাম্বল এর মত অনুযায়ী দ্বীপ্রহরের আগে ও পরে সবই 
সমান ।২৭ 

তারা এই হাদীসটিকে নফল সিয়ামের ক্ষেত্রে প্রয়োগ করেন । কেননা এ 
হাদীসে দেখা যায় যে, রাসূলুল্লাহ (সা:) আয়শা রো:) এর কাছে খাবারের 
কথা জিজ্ঞাসা করেছিলেন কিন্তু খাবারের কোন ব্যবস্থা না থাকায় তিনি 
সিয়ামের নিয়্যাত করলেন এতে প্রমাণ হয় যে নফল সিয়ামের ক্ষেত্রে 
দিনের বেলায় নিয়্যাত করলেও চলবে । সুবহে সাদেকের পূর্বে নিয়্যাত 
করা শর্ত নয়। 


প্রশ্ন: সিয়াম ফরজ হওয়ার জন্য শর্ত কি? 

উত্তর: সাওম ফরজ হওয়ার জন্য * (মুসলিম), 4৪৬ (জ্ঞান সম্পন্ন 
হওয়া), 9 (প্রাপ্ত বয়স্ক হওয়া), ০-_ (সুস্থ হওয়া), ৮*_ (মুকিম 
হওয়া) এবং মহিলারা হায়েজ ও নেফাস থেকে মুক্ত হওয়া শর্ত । সুতরাং 
কাফের, পাগল, নাবালেগ শিশু, রোগী, মুসাফির এবং খতুবতী ও নিফাস 
ওয়ালা মহিলাদের উপর সিয়াম ফরজ নহে । তবে কাফের ও পাগলের 
উপর সিয়াম একেবারেই ফরজ নয় । শিশু যদি বালেগ হওয়ার কাছাকাছি 
হয় তাহলে তার ওয়ালী (অভিভাবক) তাকে সিয়ামের নির্দেশ দিবে । 
আর অসুস্থ রোগী, মুসাফির ও খতুবতী মহিলাগণ পরবর্তীতে কাজা 
করবে । একেবারে বৃদ্ধ নারী-পুরুষ যারা সিয়াম পালনে অক্ষম ও অসুস্থ 
রোগী যার সুস্থ হওয়ার কোন সম্ভাবনা নেই তারা ‘ফিদইয়া’ দিবে | কাজা 
করতে হবেনা । 

প্রশ্ন: ফিদইয়া” কি? কার উপর ‘ফিদইয়া’ ওয়াজিব? 

উত্তর: “ফিদইয়া' হচ্ছে একজন মিসকিনের একদিনের খাবার | যারা 
বার্ধক্যজনিত কারণে অথবা স্থায়ীভাবে অসুস্থ হওয়ার কারণে সিয়াম 
পালনে একেবারে অক্ষম না হলেও কষ্ট হবে তাদের উপর “ফিদইয়া” 
আদায় করা ওয়াজিব । পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে: 


২ ফিকহুস সুন্নাহ ১/৩৩২ । 


কিতাবুস সাওম ২৪ 

[NASA ৫০০ ০৬৮ HS 05854 (501 ৬৪3 
অর্থ: “আর যাদের সাওম রাখার সামর্থ্য আছে (এরপরও সাওম রাখে না)তারা 
যেন ফিদয়া দেয় । একজন দরিদ্কে খাবার প্রদান করা ৷** 
ইসলামের অন্যান্য বিধানের মতো সাওমও পর্যায়ক্রমে ফরজ হয়। 
শুরুতে রাসূল (সা:) মুসলিমদের প্রতি মাসে মাত্র তিন দিন সাওম রাখার 
বিধান দেন । এ সাওম ফরজ ছিল না । তারপর দ্বিতীয় হিজরীতে রমজান 
মাসে সাওমের এই বিধান কুরআনে নাজিল করা হয় । তবে এতটুকুন 
সুযোগ দেয়া হয় । সাওমের কষ্ট বরদাশত করার শক্তি থাকা সত্ত্বেও যারা 
সাওম রাখবেন না তার প্রত্যেক সাওমের বিনিময়ে একজন মিসকিনকে 
আহার করাবে ৷ পরে দ্বিতীয় বিধানটি নাজিল হয় ৷ এতে পূর্ব প্রদত্ত 
সাধারণ সুযোগ বাতিল করে দেয়া হয়। কিন্তু রোগী, মুসাফির, গর্ভবতী 
মহিল বা দুপ্ধপোষ্য শিশুর মাতা এবং সাওম রাখার ক্ষমতা নেই এমন সব 
বৃদ্ধদের জন্য এ সুযোগটি আগের মতোই বহাল রাখা হয় । পরে তাদের 
অক্ষমতা দূর হয়ে গেলে রমজানের যে ক'টি সাওম তাদের বাদ গেছে সে 
ক'টি পুরণ করে দেয়ার জন্য তাদের নির্দেশ দেয়া হয় । 
সুতরাং একেবারে বৃদ্ধ-বৃদ্ধা এবং যে অসুস্থ রোগী -যাদের সুস্থ হওয়ার 
দিনের সাওমের বিনিময়ে একজন মিসকিন খাওয়ানো । উপরোক্ত 
আয়াতের তাফসীর প্রসঙ্গে ইবনে আববাস (রা:) থেকে বর্ণিত হয়েছে; 
. ৬৮ Pb জনও 9558 08201 এ ) 98 ০০৬ AS Sl ৪৬৬ ০ 
Of ০৬০ উ ESN 2903 এ শিস ৪১ ২ pd তক ০০৬৬ ও UB 

(৬১০ ee ও ০5) অর্শ 6905 ৩৬৩ ০৬ ৬৪০ 
অর্থ: “আতা রেহ:) বলেন, তিনি আবদুল্লাহ ইবনে আব্বাস (রা:) কে এই 
আয়াতটি পাঠ করতে শুনলেন “আর যাদের জন্য তা (সিয়াম) কষ্টকর হবে, 
তাদের কর্তব্য ফিদয়া- একজন দরিদ্রকে খাবার প্রদান করা’ -এবং বললেন যে, 
“এ আয়াতটি মানসূখ (রহিত) নয় বরং বৃদ্ধ পুরুষ ও বৃদ্ধা মহিলা যারা 
দুর্বলতার কারণে সিয়াম পালনে অক্ষম । এমনিভাবে যে অসুস্থ ব্যক্তি 
সুস্থ্য হওয়ার কোন আশা নেই এমন লোকদের জন্য এটি প্রযোজ্য । 


* সুরা বাকারা ১৮৪ নং আয়াত । 


কিতাবুস সাওম ২৫ 

তারা এ আয়াত অনুযায়ী প্রতিদিনের সাওমের বিনিময়ে একজন 
মিসকিনকে খাবার দিবে ।”২৯ 
প্রশ্ন: কোন্‌ কোন্‌ অবস্থায় রমজান মাসে সিয়াম না রেখে পরবর্তীতে 
কাজা করা যায়েজ? 
উত্তর: সাময়িক অসুস্থ রোগী যার সুস্থ্য হওয়ার সম্ভাবনা আছে এবং 
মুসাফির ব্যক্তির জন্য রমজান মাসে সাওম না রেখে সুবিধা মত অন্য 
সময়ে কাজা করা যায়েজ । পবিত্র কুরআনে বলা হয়েছে, 
254৫0 padi 8 এ] ০ Fl olf ডে Bd ০০০ এ৬ 9০ ON Lips 

]1/১০:5922] (779 4 
অর্থ: “আর যে অসুস্থ হবে অথবা সফরে থাকবে তবে অন্যান্য দিবসে 
ংখ্যা পূরণ করে নেবে । আলাহ তোমাদের সহজ চান এবং কঠিন চান 
না।”* তবে তারা যদি এ অবস্থায় কষ্ট করে সিয়াম রেখে নেয় তাহলে 
আদায় হয়ে যাবে | (উল্লেখ্য যে, এরা সাওম না রেখে প্রয়োজনে খাবার- 
দাবার গ্রহণ করতে পারবে তবে সাওম পালনকারীদের সম্মুখে পানাহার 
থেকে তাদের বিরত থাকা উচিত । প্রয়োজনে গোপনে খাবে 1) 


প্রশ্নঃ কোন কোন অবস্থায় রমজান মাসে সিয়াম রাখা হারাম, 
পরবতাঁতে কাজা করা ফরজ? 

উত্তর: মহিলাদের হায়েজ ও নেফাস অবস্থায় সিয়াম রাখা হারাম । তারা 
রমজানের সাওম পরবর্তীতে কাজা করে নিবে । হাদীসে ইরশাদ হয়েছে: 


2 043 4৬ এ ৬ এ০। ০৮০০ EF UU ৪১৯ পণ পা ১৪ 
345) SS ৩০০ Cd ০ ৩ sd একি 5 এনা এ 2 9 
৮০ ০১৫০ all ১৮৫ ৩ al 0১০) 6 ৮9 02 ১এ। ০ 
০92৮৮৮50959 তি 2৮১০১৫৮০) 
১০ ০৪০ 0৬ fad 52৫5 সেখ U6 40055 (0359 8১ ১০০৪ 


২ সহীহ বুখারী ৪১৫৩ নং হাদীস । 


* সুরা বাকার ১৮৫ নং আয়াত । 


কিতাবুস সাওম ২৬ 
"90০52০০৮9১০ Ln DH IE LB ৭৪2 
(৬১৬৮০ ০৮৮) (১ ০০৪ ০০ DL ০৩ LD is 

অর্থ: “আবূ সা'ঈদ খুদরী (রা:) থেকে বর্ণিত, একবার ঈদুল আযহা বা 
ঈদুল ফিতরের সালাত আদায়ের জন্য রাসূলুল্লাহ (সা:) ঈদগাহের দিকে 
যাচ্ছিলেন । তিনি মহিলাদের পাশ দিয়ে যাওয়ার সময় বললেন: হে 
মহিলা সমাজ! তোমরা সাদকা করতে থাকো । কারণ আমি দেখেছি 
জাহান্নামের অধিবাসীদের মধ্যে তোমরাই অধিক । 
তারা আরয করলেন: কী কারণে, ইয়া রাসূলুল্লাহ? তিনি বললেন: তোমরা 
অধিক পরিমাণে অভিশাপ দিয়ে থাকো আর স্বামীর না-শোকরী করে 
থাকো । বুদ্ধি ও দ্বীনের ব্যাপারে ত্রুটি থাকা সত্তেও একজন সদা সতর্ক 
ব্যক্তির বুদ্ধিহরণে তোমাদের চাইতে পারদর্শী আমি আর কাউকে 
দেখিনি । তাঁরা বললেন: আমাদের দ্বীন ও বুদ্ধির ত্রুটি কোথায়, ইয়া 
রাসূলুল্লাহ? তিনি বললেন: একজন মহিলার সাক্ষ্য কি একজন পুরুষের 
সাক্ষ্যের অর্ধেক নয়? তাঁরা উত্তর দিলেন, “হ্যা” । তখন তিনি বললেন: এ 
হচ্ছে তাদের বুদ্ধির ত্রুটি । আর হায়েজ অবস্থায় তারা কি সালাত ও 
সিয়াম থেকে বিরত থাকে না? তাঁরা বললেন, হ্যা” । তিনি বললেন: এ 
হচ্ছে তাদের দীনের ত্রুটি | 
এ হাদীসে পরিষ্কার হয়ে গেল যে, হায়েজ অবস্থায় মেয়েলোকরা সিয়াম ও 
সালাত উভয়টি থেকেই বিরত থাকবে । পরে কাজা করতে হবে কিনা 
সেই আলোচনা এই হাদীসে নেই । সে জন্য আমরা আয়শা রো:) এর 
আরেকটি হাদীসের শরণাপন্ন হচ্ছি । হাদীসটি হলো: 
৬৬ 3369০ ৬ aioli JU 6 ১৬ ৪৬ CIC LG ৪৬ ১৪ 
০৮৫ LE IU SS ১০৮০৭ Cod CB ৩৭১৪৮ ১ Sa 

(০৮ C20) Ba snk সা ২3 থা ০০৪ ৮১১ ৬১ জে 
অর্থ: “মুআযা থেকে বর্ণিত । তিনি বলেছেন, আমি একদিন আয়শীকে 
জিজ্ঞাস করলাম, খতুবতী মহিলা তার রোজার কাজা করবে অথচ তাকে 
নামাজ কাজা করতে হবে না এটা কেমন কথা । একথা শুনে আয়েশা 
(রা:) বললেন, তুমি কি হারুরীয়ার অধিবাসিনী? মুআযা বলেন, আমি 


* সহীহ বুখারী ২৯৮ । 


কিতাবুস সাওম ২৭ 
বললাম না, আমি হারুরীয়ার অধিবাসিনী নই । বরং আমি শুধু ব্যাপারটি 
জানতে চাচ্ছি । আয়শা বললেন, নবী (সা:) এর সময়ে আমরা এ অবস্থায় 
নামাজ কাজার জন্য আদেশ করা হতো না 5 
এ হাদীসটিতে স্পষ্ট করা হয়েছে যে, হায়েজ অবস্থায় সালাত ও সাওম 
উভয়টিই নিষিদ্ধ । তবে সালাতের কাজা করতে হবে না। কারণ তাতে 
মহিলাদেরকে = ১৮ (মারাত্মক সমস্যা) য় পতিত হতে হবে । 
মাথায় চাপতে থাকবে । আর শরীয়তের নীতিমালা হলো € ৯ ১৮ 
(সমস্যা অপসারিত) । পবিত্র কোরআনে বলা হয়েছে: 

{VA ০৮] এ 

অর্থ: “দীনের ব্যাপারে তিনি তোমাদের উপর কোন কঠোরতা আরোপ 
করেননি !”** সুতরাং তার উপর সালাত কাজা করা ওয়াজিব হবে না। 
তবে সাওম যেহেতু বছরে ঘুরে একবারই আসে তাই তা কাজা করতে 
তেমন সমস্যা হবে না। এই কারণে তার উপর সাওম কাজা করা 
ওয়াজিব হবে । 


প্রশ্ন: কি কি কারণে সিয়াম ভঙ্গ হয় অথবা হয় না? 

উত্তর: যে সকল কারণে সিয়াম ভঙ্গ হয় তা দুই প্রকার: 

(ক) এসকল কারণ যার মাধ্যমে সাওম ভেঙ্গে যায় এবং শুধু কাজা 
ওয়াজিব হয় । 

(খ) এসকল কারণ যার মাধ্যমে সাওম ভেঙ্গে যায় এবং কাজা ও 
কাফ্ফার উভয়টাই ওয়াজিব হয় । 

প্রথম প্রকারের বিস্তারিত বর্ণনা: 

(এক, দুই) ইচ্ছাকৃতভাবে খাওয়া বা পান করা । যদি কেউ ভূলে অথবা 
অসতর্কতার কারণে অথবা জোরপূর্বক বাধ্য করার কারণে পানাহার করে 
তাহলে তার সিয়াম ভঙ্গ হবে না এবং তার উপর কাজা কাফফারা 
কোনটাই ওয়াজিব হবে না । পবিত্র হাদীসে বর্ণিত হয়েছে: 


৩২ সহীহ মুসলিম ৬৬৯ । 
২ সুরা হজ্জ ৭৮। 


কিতাবুস সাওম ২৮ 

৬৪ ৩০3 পি dl Gr এ I) IE ৩৪ এ ৩৯১ ৯৯ এ ৬৪ 

(৮৮953) 853 এ|। এপ OG ০১০ ld ০০০ I IE ৮০ 5) 
অর্থ: “আবু হুরাইরা (রা:) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা:) 
বলেছেন: যে ব্যক্তি সাওম অবস্থায় ভুলে কিছু খেয়েছে বা পান করেছে 
সে যেন তার সাওম পূর্ণ করে । কেননা আল্লাহই তাকে খাইয়েছেন ও 
পান করিয়েছেন ।”** 
তবে ভুলে খাওয়ার পরে যদি সাওম ভেঙ্গে গেছে মনে করে ইচ্ছাপূর্বক 
খায় বা পান করে তাহলে এই পরবর্তী খাওয়া বা পান করার কারণে 
সাওম ভেঙ্গে যাবে । এ অবস্থায় শুধু কাজা করতে হবে তবে কাফফারা 
দিতে হবে না। 
(তিন) ইচ্ছাকৃতভাবে (মুখ ভরে) বমি করা । যদি অনিচ্ছাকৃত বমি হয় 
তাহলে সাওম ভঙ্গ হবে না এবং তার উপর কাযা কাফ্ফারা কোনটাই 
ওয়াজিব হবে না । হাদীসে এরশাদ হয়েছেঃ 
এ পপ চাপ ডে 4৪১১ ০৯ JE ৮৮০০ 4s আআ ৬৮ GONG pp এ ০ 

(Ede pl এত 05১) (০৪ Ins সা ০০১ ৮০৪৪ 

অর্থ: “যে ব্যক্তির অনিচ্ছাকৃত বমি হল তার উপর সাওম কাযা করা 
ওয়াজিব হবে না । আর যে ইচ্ছাকৃত বমি করল সে তার সাওম কাযা 
করবে 1৮5৫ 
(চার, পচ) হায়েজ এবং নেফাস । যদি সূর্যাস্তের পূর্বসুহুর্তেও হায়েজ বা 
নেফাসের রক্ত দেখা যায় তবুও সাওম ভেঙ্গে যাবে । 
(ছয়) ইচ্ছাকৃত বির্যপাত ঘটানো ৷ চাই তা স্ত্রীকে চুমু দেওয়ার কারণে 
হোক অথবা আলিঙ্গন করার কারণে হোক অথবা হস্তমৈথুনের কারণে 
হোক সাওম ভেঙ্গে যাবে এবং শুধুমাত্র কাজা ওয়াজিব হবে কাফফারা 
ওয়াজিব হবে না । তবে মহিলাদের দিকে শুধু তাকানের কারণে যদি 
বিধপাত ঘটে তাহলে তার সাওম ভাঙ্গবে না এবং কাজা-কাফফার 
কোনটাই ওয়াজিব হবে না । অনুরূপ মযি বের হলেও সাওম ভাঙ্গবে না । 
সিয়াম অবস্থায় স্বপ্নদোষ হলেও সিয়াম ভাঙ্গবে না ।*” 


* সহীহ মুসলিম ২৫৮২ নং হাদীস; 
৩৫ সুনানে তিরমিজি ৭১৬ নং হাদীস; সুনানে ইবনে মাজাহ ১৬৭৬ নং হাদীস । 
৩* ফিকহুস সুন্ৃহ ১/৩৪৪ । 


কিতাবুস সাওম ২৯ 
(সাত) খাবার হিসাবে ব্যবহার হয় না এমন জিনিষ যদি কেউ 
ইচ্ছাকৃতভাবে খায় তাহলেও সাওম ভেঙ্গে যাবে । যেমন কেউ একটি 
কঙ্কর বা একটি লোহার বা সীসার গুলি অথবা একটি পয়সা গিলে ফেলল 
অর্থাৎ এমন জিনিষ গিলে ফেলল যা লোকে সাধারণত: খাদ্যরূপেও খায় 
না বা ওষধরূপেও সেবন করে না, তবে সাওম ভঙ্গ হবে । 
(আট) যদি কোন ব্যক্তি সাওম ভেঙ্গে ফেলার দৃঢ় ইচ্ছা করে তাহলেও 
তার সাওম ভেঙ্গে যাবে যদিও কোন খাবার গ্রহণ না করে। কেননা 
নিয়্যাত করা সাওমের একটি রোকন সুতরাং যখন তা ভেঙ্গে যাবে তখন 
সাওমই ভেঙ্গে যাবে ।** (এই মাসআলাটিতে অনেক আলেমের দ্বিমত 
রয়েছে । তাদের মতে সাওম ভাঙ্গার নিয়ত করা সত্তেও কোন প্রকার 
খানাপিনা বা স্ত্রী সহবাস না করলে সাওম ভঙ্গ হবে না -এটি হানাফী 
উলামায়ে কিরামের মত |) 
(নয়) কোন ব্যক্তি যদি সূর্যোদয় বা সূর্যাস্ত হয়ে গেছে মনে করে পানাহার 
করে বা স্ত্রী সহবাস করে তাহলে তার সাওম ভেঙ্গে যাবে এবং তার উপর 
কাযা ওয়াজিব হবে । এটা চার ইমামসহ জমহুর ওলামাদের মত । 
(দশ) শিঙ্গা বা রক্তদানের জন্য রক্ত বের করা । যার ফলে দূর্বল হয়ে 
পড়ার আশংকা আছে সেক্ষেত্রে ইমাম আহমদ (র:) এবং অধিকাংশ 
সালাফী ফকীহগণের মতে সাওম ভেঙ্গে যাবে । দলীল: 
১ ৭) লিজ 2৯৮ ৩৬ ৮5 শত dil আতা পেত ১৪ ৩৬ ১৪ 
(১১ এ ০৮) 
অর্থ: “সাওবান (রা:) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূল্লাহ (সা:) বলেছেন, 
যে শিঙ্গা লাগায় এবং যাকে শিঙ্গা লাগানো হয় তাদের উভয়ের সাওমই 
ভেঙ্গে যাবে 1৮ 
তবে পরীক্ষা করার জন্য সামান্য রক্ত বের করলে বা যখম ও নাক থেকে 
অনিচ্ছাকৃত রক্ত বের হলে সাওম ভঙ্গ হবে না। 
হানাফী মাযহাব মতে শিঙ্গা লাগানোর দ্বারা কোন অবস্থাতেই সাওম ভঙ্গ 
হবে না। তবে দূর্বল হয়ে পড়ার আশংকা থাকলে মাকরূহ হবে । তাদের 


৩* ফিকহুস সুন্নাহ ১/৩৪৪ । 
* সুনানে আবু দাউদ ২৩৬৯; হাদিসটি সহীহ । 


কিতাবুস সাওম ৩০ 
Lot ০৯5৩ জা as dl ৬৮১ ৬০০ ০০৭ J GLI CAE 
(৬১০ re) ০৪৪০] এ ০ এ! ও UE. ¢ sal 
অর্থ: “সাবেত (রা:) থেকে বর্ণিত তিনি আনাস (রা:) কে জিজ্ঞেস করা 
হলো তোমরা কি সায়েমের জন্য শিঙ্গা লাগানোকে মাকরূহ মনে কর? 
তিনি বললেন না ! তবে দূর্বল হয়ে পড়ার আশংকা থাকলে (মাকরূহ 
হবে) ৷”** তাছাড়া রাসূল (সা:) নিজেও সায়েম অবস্থায় শিঙ্গা 
লাগিয়েছেন । হাদীসে ইরশাদ হয়েছে: 
৯০৮০ 2 ৭৩ dl এত Gl ES: UE ৬৫৬ BL ৬৮) nl on! ৩৪ 
(৬১৩০ Es) ir 
অর্থ: “ইবনে আব্বাস (রা:) বলেন, রাসূলুল্লাহ (সা:) সায়েম অবস্থায় 
শিঙ্গা লাগিয়েছেন ।”+” অপর একটি হাদীসে উল্লেখ আছে: 
০০০1১ ৮ 5৯0 eat জেলি ভি এ এ এ] Jy) Of ALE ofl ০৪ 
তে এপ) 
অর্থ: অর্থ: ইবনে আববাস (রা:) বলেন, রাসূলুল্লাহ (সা:) এহরাম অবস্থায় 
এবং সায়েম অবস্থায় শিঙ্গা লাগিয়েছেন ।৯১ 
(এগার) শরীয়ত অনুসারে সুবহে সাদিক হতে সাওম শুরু হয়, কাজেই 
সুবহে সাদিক না হওয়া পর্যন্ত পানাহার, স্ত্রী ব্যবহার ইত্যাদি সব যায়েজ 
আছে। অনেকে শেষরাত্রে সেহরী খাওয়ার পর এবং সাওমের নিয়্যাত 
করার পর রাত্রি থাকা সত্ত্বেও কিছু খাওয়া-দাওয়া বা স্ত্রী ব্যবহার করাকে 
না জায়েজ মনে করেন, এটা ভুল । সুবহে সাদিকের পূর্ব পর্যন্ত সব 
জায়েজ আছে, নিয়্যাত করুক বা না করুক । তবে সুবহে সাদিক হয়ে 
যাওয়ার সন্দেহ হলে এসব না করাই উচিত । 
(বার) সাওম অবস্থায় সুরমা বা তেল লাগানো অথবা খুশবুর ঘ্রাণ নেয়া 
জায়েজ আছে । এমন কি চোখে সুরমা লাগালে যদি থুথু কিংবা শ্রেম্মায় 
সুরমার রং দেখা যায়, তবুও সাওম ভঙ্গ হবে না, মাকরুহও হবে না। 


৩৯ সহীহ বুখারী ১৮৩৮ । 
£০ সহীহ বুখারী ১৮৩৭ । 
৯৯ মুসনাদে আহমদ ১৮৪৯ । 


কিতাবুস সাওম ৩১ 
(তের) সাওম অবস্থায় দিনের বেলায় স্বামী-স্ত্রী এক সঙ্গে শোয়া, হাত 
লাগান বা পেয়ার করা সমস্তই জায়েজ । কিন্তু যদি কামভাব প্রবল হয়ে স্ত্রী 
সহবাসের আশংকা হয়, তবে এরূপ করা মাকরুহ । 
(চৌদ্দ) আপনা আপনি যদি হলকুমের মধ্যে মাছি, ধোঁয়া বা ধুলা চলে 
যায়, তবে এর দ্বারা সাওম ভঙ্গ হয় না। কিন্তু ইচ্ছাপূর্বক এরূপ করলে 
সাওম ভেঙ্গে যাবে । 
(পনের) লোবান বা আগরবাতি জ্বালিয়ে তার ধোয়া গ্রহণ করলে সাওম 
ভেঙ্গে যাবে । একইভাবে যদি কেউ বিডি-সিগারেট অথবা হুক্কার ধোঁয়া 
পান করে তবে তার সাওম ভেঙ্গে যাবে । কিন্তু গোলাপ, কেওড়া ফুল, 
আতর ইত্যাদি যেসব খোশবুতে ধোঁয়া নেই, তার ঘ্রাণ নিতে কোনো 
সমস্যা নেই । 
(ষোল) সায়েম ব্যক্তি যদি নিজের থুথু বা কফ মুখের ভিতরে থেকেই 
গিলে ফেলে তা যত বেশীই হোক না কেন তাতে সাওমের কোন ক্ষতি 
হবেনা। 


(সতের) রাত্রে যদি গোসল ফরজ হয় অথবা হায়েজ ও নেফাস বিশিষ্ট্য 
নারী যদি ফজরের পূর্বে পবিত্র হয় তাহলে সুবহে সাদিকের পূর্বেই গোসল 
করে নেয়া উচিত । কিন্তু যদি কেউ গোসল করতে দেরী করে, কিংবা 
সারাদিন গোসল নাও করে, তবে সাওমের কোন ক্ষতি হবে না। অবশ্য 
ফরজ গোসল অকারণে দেরীতে করলে তার জন্য পৃথক গুনাহ হবে । 
(আঠারো) নাকের শ্রেজ্মা জোরে টানার কারণে যদি হলকুমে চলে যায়, 
তবে তাতে সাওমের কোন ক্ষতি হবে না। 

(উনিশ) কুলি করার সময় যদি (অসতর্কতাবশত: সাওমের কথা স্মরণ 
থাকা সত্ত্বেও) হলকুমের মধ্যে পানি চলে যায়, (অথবা ডুব দিয়ে গোসল 
করার সময় হঠাৎ নাক বা মুখ দিয়ে পানি হলকুমের ভিতর চলে যায়) 
তবে সাওম ভেঙ্গে যাবে (তবে পানাহার করতে পারবে না) এই সাওম 
কাজা করা ওয়াজিব, কাফ্ফারা দেয়া ওয়াজিব নয় । 

(বিশ) সাওম অবস্থায় দিনের বেলায় স্ত্রী সহবাস করলে এমন কি 
পুরুষের খৎনা করা স্থান স্ত্রীর যোনিদ্বারে প্রবেশ করলে বীর্যপাত হোক বা 
না হোক সাওম ভেঙ্গে যাবে । কাযা এবং কাফফারা উভয়টাই ওয়াজিব 
হবে। 


কিতাবুস সাওম ৩২ 

(একুশ) সাওম অবস্থায় ইনজেকশন নিলে সাওম ভাঙ্গবে না। কারণ 
সাওম ভাঙ্গার জন্য শর্ত হলো পেটে বা মস্তিষ্কে স্বাভাবিক রাস্তা দিয়ে 
অর্থাৎ নাক, কান, গলা বা পেশাব-পায়খানার রাস্তা দিয়ে ইচ্ছাপূর্বক কোন 
কিছু প্রবেশ বা দাখিল হওয়া । এটাই শরিয়তের বিধান । ইনজেকশন দ্বারা 
যেহেতু স্বাভাবিক রাস্তা দিয়ে পেটে বা মস্তিষ্কে কোন কিছু প্রবেশ করে না 
তাই সাওমের কোন ক্ষতি হবে না। 

উল্লেখ্য যে, শরীরে কোন কিছু প্রবেশ করলে বা করালেই সাওম ভাঙ্গবে 
না। যেমন ওজু বা গোসল করলে অথবা শরীরে তেল মালিশ করলে পানি 
ও তেল শরীরে কিছু কিছু প্রবেশ করে । যার ফলে গরমের সময় গোসল 
করলে শরীর ঠান্ডা হয়ে যায় । অনেক সময় ক্ষুধাও নিবারণ হয়ে যায় । 
কিন্তু এর মাধ্যমে সাওম ভাঙ্গে না। সুতরাং ইনজেকশন এর মাধ্যমেও 
সাওম ভাঙ্গবে না যদিও এর দ্বারা ক্ষুধা নিবারণ বা পিপাসা দূর হয়েছে 
বলে মনে হয় । 


(বাইশ) উল্লেখ্য যে, সিয়াম অবস্থায় সন্তানকে দুগ্ধদানকারী মহিলারা 
বাচ্চাকে দুধ পান করালে এতে তার সওম ভঙ্গ হবে না এবং কোন 
রমজানের কোন ক্ষতিও হবে না। 


কিতাবুস সাওম ৩৩ 
দ্বিতীয় প্রকারের বিস্তারিত বর্ণনা: 
যে সব কারণে সিয়াম ভেঙ্গে যাবে এবং কাজা ও কাফফারা 
উভয়টিই ওয়াজিব হবে 
জমহুর ওলামাদের মতে শুধুমাত্র রমজান মাসে ইচ্ছাকৃত স্ত্রী সহবাস 
করলে কাযা এবং কাফফারা উভয়টাই ওয়াজিব হবে । এটা সিয়াম 
ফরজ-নফল সব ধরণের সিয়ামই ভেঙ্গে যাবে । তবে নফল সিয়ামের 
ক্ষেত্রে ইমাম আবু হানিফা এবং ইমাম মালেক (র:) এর মতে শুধুমাত্র 
কাযা আদায় করতে হবে কারণ তাদের মতে নফল শুরু করলে ওয়াজিব 
হয়ে যায়। ইমাম আহমদ, শাফেয়ী, ইসহাক প্রমুখ আলেমদের মতে 
কাযাও আদায় করতে হবেনা কারণ হাদীসে ইরশাদ হয়েছে: 
3১১ 1 919১) ৮5 519 6৮৮ গজ ০! এপ ০৮ E 9০ ৮৮৫০ 
(ভোজন 3 Shp 

অর্থ: “নফল সওম পালনকারী সম্পূর্ণ স্বাধীন । ইচ্ছে করলে রাখতে পারে 
আর ইচ্ছে করলে ভাঙ্গতে পারে ।”২ 
কাযা সহ কাফফারা আদায় করতে হবে । কাফফারা আদায় করার 
পদ্ধতির ব্যাপারে হাদীসে ইরশাদ হয়েছে:- 
JOB ৮ 249৪ ঞ। এত ভা এ ই) গত as dl ৬৯১ ৪০০৯ ৬ ০ 
০৮০৪ ১০৪০৪ 2৪) ১০৪ Lug JG. ০৩০০১ এ ভা ৬ Sy ৮ম ০! 
পল এ tls ও oS এও খু ৩৪ ৬৬০ 080৫৯ 65 Of শন 
৮৮ JG ০৪) ১৯১ ০৪ কট ৩০ ৮০ 3 আপ dl এত ভা 99 IG ও ৩৪ 

(৬১০ ০৮) Sal 
অর্থ: “আবু হুরাইরা (রা:) থেকে বর্ণিত, তিনি বলেন, একব্যক্তি নবী 
(সা:) এর কাছে এসে বলল, এই হতভাগা স্ত্রী সহবাস করেছে রমজানে । 
তিনি বললেনঃ তুমি কি একটি গোলাম আযাদ করতে পারবে? লোকটি 


£২ আবু দাউদ, তিরমিজি, নাসায়ী । 


কিতাবুস সাওম ৩৪ 

বলল, না । তিনি বললেনঃ তুমি কি ক্রমাগত দু’মাস সিয়াম পালন করতে 
পারবে? লোকটি বলল, না। তিনি বললেনঃ তুমি কি ষাটজন মিসকিন 
খাওয়াতে পারবে? সে বলল, না। 

এমতাবস্থায় নবী (সা:) এর নিকট এক “আরাক' অর্থাৎ এক ঝুড়ি খেজুর 
এলো । নবী (সা:) বললেন, এগুলো তোমার তরফ থেকে লোকদেরকে 
আহার করাও । লোকটি বলল, আমার চাইতেও অধিক অভাবগ্রস্থ কে? 
অথচ মদীনার উভয় “লাবার* অর্থাৎ হাররার মধ্যবর্তী স্থলে আমার 
পরিবারের চাইতে অভাবপগ্রস্থ কেউ নেই । নবী (সা:) বললেন, তাহলে 
তোমার পরিবারকেই খাওয়াও 1৯৩ 

হানাফি মাযহাব মতে কোন ব্যক্তি রমজানের সাওমের নিয়্যাত করার পর 
দিনের বেলায় শরীয়তে গ্রহণযোগ্য কোন ওজর ব্যতিত যেকোনভাবে 
সাওম ভেঙ্গে ফেললে তার উপর কাজা এবং কাফফারা উভয়টাই ওয়াজিব 
হবে 18৪ 


সাওমের 

প্রশ্ন: সাওমের আদব সমূহ কি কি? 

উত্তর: (১) ১ সাহ্রী খাওয়া । 

সমস্ত ওলামায়ে কেরাম এ ব্যাপারে একমত যে সাহ্‌্রী খাওয়া মুস্তাহাব । 

তবে সাহ্রী না খেলে কোন গুনাহ হবে না । হাদীসে বর্ণিত হয়েছে, 

1 ld এডি এ এক পে ০৬ 0৬ ৪ dior) DG 2 ১০ 
(৬০৬ Eee) ST ১১৭ ও OB 

অর্থ: “আনাস ইবনে মালেক (রা:) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ 

(সা:) বলেছেন, তোমরা সাহ্রী খাও কেননা সাহ্রীর মধ্যে রয়েছে 

বরকত ।৮*৫ 


প্রশ্ন: সাহরী কি পরিমান খেতে হবে? 


১৩ সহীহ বুখারী ১৮১৩ নং হাদীস; সুনানে নাসায়ী ৩১১৮ নং হাদীস; মুসনাদে আহমদ ৬৯৪৪ নং 
| 


৪৪ বেহেশতী জেওর ১ম খন্ড ২৬১ পৃষ্ঠা । 
*৫ সহীহ বুখারী ১৯২৩; সহীহ মুসলিম ২৬০৩ । 


কিতাবুস সাওম ৩৫ 

উত্তর: সাহরী অল্পও খাওয়া যাবে বেশীও খাওয়া যাবে এমনকি একঢোক 

পানি খেলেও সাহরীর হক আদায় হয়ে যাবে এ ব্যাপারে হাদীসে বর্ণিত 
হয়েছে: 

UST dl লো SI dx Gf 

5৩১৩১ fz) ১ আআ ০৬ ৮৩ ৩০ ৯৪০ 5০6 ৮৮099 ০১৭০ ১৬ ৬ 

(০৬ ০ A 2৩১৪ এ ) ৬ এ ০৩৯০৪ 

অর্থ: আবু সায়ীদ খুদরী (রা:) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ (সা:) 

বলেছেন, সাহরী একটি বরকতময় খাদ্য, তোমরা ইহা ছেড়ে দিও না 

যদিও তা এক ঢোক পানি দ্বারা হয় । কেননা নিশ্চয়ই আল্লাহ (সুব:) ও 

তাঁর ফেরেশতাগণ সাহ্রীগ্রহণকারীদের প্রতি “সালাত” নাজিল করেন । ৯৬ 


প্রশ্ন: সাহরী খাওয়ার সময় কখন হয়? 

উত্তর: সাহরী খাওয়ার সময় হলো মধ্যরাত থেকে শুরু করে সুবহে সাদিক 

এর পূর্বমূহূর্ত পর্যন্ত । তবে বিলম্ব করে (সুবেহ সাদিকের পূর্বে) খাওয়া 

মুস্তাহাব ৷ হাদীসে এরশাদ হয়েছে: 

৮০) LUNG ৫ ৮3 আত Dl এ all 4১০০ এ ০৪ ০১ জা ৩৪ 
(১৩১০৮) 25৮০0115959 96901 192 

অর্থ: “রাসুল সা. বলেন, আমার উম্মত ততদিন কল্যাণের মধ্যে থাকবে 

যতদিন তারা দ্রুত (সূর্যাস্তের সাথে সাথে) ইফতার করবে এবং দেরিতে 

(ফজরের পূর্ব মুহুর্তে) সাহুর খাবে ।” ** তিনি আরোও বলেন, 

৮50 4৪ এ। ৬৩ ভে ৩ ৩ ৪৩ এ ll ৩) ও 2 এ ০৪ 

০৮ 2518 50576 9১01 05 ৩৬ SF Cl sa) 2৪ 

(৬১৬০ 
অর্থ: “যায়েদ ইবনে সাবেত (রা:) বলেন, আমরা রাসূলুল্লাহ সো:) এর 
সাথে সাহরী খেলাম এরপর তিনি সালাতে দাড়ালেন । আমি জিজ্ঞেস 


৪৬ 
মুসনাদে আহমদ ৯/৩১ ৷ 
++ ইবনে মাজাহ, আহমদ, সামান্য শাব্দিক পরিবর্তনে বুখারী ও মুসলিম । 


কিতাবুস সাওম ৩৬ 
করলাম আযান এবং সাহরীর মাঝে কতটুকু সময় পার্থক্য ছিল? তিনি 
বললেন, পঞ্চাশ আয়াত (তেলাওয়াত করা) পরিমাণ ৮৪৮ 


প্রশ্ন: ইফতার কখন করবে? 
উত্তর: সূর্যাস্তের সাথে সাথে ইফতার করা উত্তম । এব্যাপারে মহানবী সা. 
৩1০৯৬ 05001 07 3৮ ০৬ 793৩ dl এ পে ০৪ 5৯ এ 9 
০১১ এ ০৮) « ১39৮9005501 ৩৭ adi Lali Jos 
অর্থ: “দ্বীন ততকাল পর্যন্ত বিজয়ী থাকবে মানুষ যতকাল দ্রুত ইফতার 
করবে । কেননা ইয়াহুদী খৃষ্টানরা দেরী করে ইফতার করে ।** 
সাহাবায়ে কিরামগণও এই আমল করতেন । হাদীসে বর্ণিত হয়েছে, 
PUL esl জে 3 ক dil এপি এ SA UN IU ০০ of IE ০৪ 
(EIS জর্জ ০০) 1১১৮ lal) 1) 
অর্থ: আমর ইবনে মাইমুন (রা:) থেকে বর্ণিত তিনি বলেন, মুহাম্মদ 
(সা:) এর সাহবীগণ ইফতার করার ক্ষেত্রে সকলের চেয়ে দ্রুত করতেন 
আর সাহরী খাওয়ার ক্ষেত্রে সকলের চেয়ে বেশী বিলম্ব করে খেতেন ॥* 


(২) ০৪। ৮০০ সূর্যাস্তের সাথে সাথে দ্রুত ইফতার করা 
(7০৮১ ৬১৬) 2৮1১ 5 ০ ০ 09 ৪ ৮ ০৩ 
অর্থ: “সাহাল ইবনে সাআদ (রাযিঃ) হতে বর্ণিত রাসুল সা. বলেন, মানুষ 
ততকাল কল্যাণের উপরে প্রতিষ্ঠিত থাকবে যতকাল তারা দ্রুত ইফতার 
করবে 1৮৫১ 


** সহীহ বুখারী ১৯২১; সহীহ মুসলিম ২৬০৬ । 
* আবৃ দাউদ ২৩৫৫ । 

* সুনানে বাইহাকী ৭৯১৬ । 

* সহীহ বুখারী ও মুসলিম । 


কিতাবুস সাওম ৩৭ 
ইফতার করার সময় কয়েকটি বেজোড় খেজুর দিয়ে শুরু করা উত্তম | তা 
না হলে শুধু পানি । এ প্রসঙ্গে হাদীসে বর্ণিত হয়েছে । 
4০৮০8 png শত থা আপ এ. ০১০ ০৩ ০০৪ ১৫০৩ ০৮০ 
LS LS ৩০০ জে ০৩৪০ ১৫ AS 9৬ 54 ১02 ৬৬) 
sb ৩০ ডিস 

অর্থ: “আনাস (রা:) হতে বর্ণিত তিনি বলেন, রাসুল সা. সালাতের পূর্বে 
কয়েকটি আধাপকা খেজুর দিয়ে ইফতার করতেন । তা না পাওয়া গেলে 
পাকা শুকনো খেজুর দিয়ে, তা না পাওয়া গেলে শুধু পানি দিয়ে ইফতার 
করতেন 1৮৫২ 
প্রশ্ন: ইফতার কখন করতে হবে? সূর্যাস্তের সাথে সাথে না তারকা 
উদয় হলে? 
উত্তর: সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই ইফতারির সময় হয়ে যায় । কেননা : 
(ক) মাগরিবের সালাতের সময় সম্পর্কে সকলেই একমত যে, সূর্য অস্ত 
যাওয়ার সঙ্গে সঙ্গে মাগরিবের সময় হয়ে যায় । আর মাগরিবের সালাতের 
সময় বর্ণনা করতে গিয়ে সহীহ হাদীসে বলা হয়েছে: 
le hrs ৫৯ 7৮০১ ae dil এ 40। ১০) এড ০৩ Al ol of 
৩০7১0 কা এছ _ Glog... ১৮ জলা ০৪ টি 

€ ৮০৮৭৪ ১৪5 2৮9 
অর্থ : “ইবনে আব্বাস (রা:) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা:) 
বলেন, জিবরাইল (আ:) দুই দিন পর্যন্ত বাইতুল্লাহর সামনে আমার 
ইমামতি করেছেন এবং আমাকে মাগরিবের সালাত পড়ালেন যখন সায়েম 
(সিয়াম পালনকারী) ইফতার করে 1 এই হাদীসে মাগরিবের সালাতের 
সময় ও ইফতারের সময় একই বলে উল্লেখ করা হয়েছে । 
আর এ ব্যাপারে সমস্ত ওলামায়ে কেরাম একমত যে মাগরিবের সময় 
সূর্যাস্তের সঙ্গে সঙ্গেই হয়ে যায় । মুসলিম শরিফের হাদীসে বর্ণিত হয়েছে: 


৫২ আবু দাউদ ২৩৫৮ । 
৫« অবুদাউদ ৩৯৩ । 


কিতাবুস সাওম ৩৮ 
Sei UT ny ale dil এল 0 05০0 Sf EFS ৩৪০ ১৪ 
(৬১৮০ plas ভেদ ) nt D1 পোনা 9 ০৯৭ 
অর্থ: সালামা বিন আক'ওয়া (রা:) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা) সূর্য 
অস্তমিত হয়ে অদৃশ্য হলেই রাসূলুল্লাহ (সাঃ) মাগরিবের সালাত 
পড়তেন 1৫৪ 
সুতরাং সূর্য অস্তমিত হয়ে অদৃশ্য হলেই ইফতারের সময় হয়ে যাবে । 
(খ) রাসূলুল্লাহ (সো:) মাগরিবের সালাতের পূর্বেই ইফতার করে 
মাগরিবের সালাত আদায় করতে যেতেন । হাদীসে ইরশাদ হয়েছে: 
৩০ ৮8 pg সি dil আপ এ০। ০3০০ ৩৬ ০০৪ ১৫০ ৬ ০৮০ 
৮১ পি 0 ৩০০ ভি ০৬) LG 5 ০৬ এ ১ এ ob), 
লি 

অর্থ: “আনাস (রাযি:) হতে বর্ণিত তিনি বলেন, রাসুল সা. সালাতের 
পূর্বে কয়েকটি আধাপকা খেজুর দিয়ে ইফতার করতেন । তা না পাওয়া 
গেলে পাকা শুকনো খেজুর দিয়ে, তা না পাওয়া গেলে শুধু পানি দিয়ে 
ইফতার করতেন 1৮4 
এ হাদীসে দেখা যাচ্ছে যে, রাসূলুল্লাহ (সা:) ইফতার করে মাগরিবের 
সালাত আদায় করার জন্য যেতেন । অত:এব ৷ এ| ০৮০ 1981 তি 
“অত:পর তোমরা রাত পর্যন্ত সিয়াম পূর্ণ কর ।” এরভুল ব্যাখ্যা করে 
মাগরিবের সালাতের পরে ইফতার করতে হবে এটা কুরআন, সুন্নাহ ও 
সমস্ত মুসলিমদের ইজমার পরিপন্থি । রাসূলুল্লাহ (সো:) মাগরিবের 
সালাতের পরে ইফতার করেছেন এর কোন প্রমাণ নেই । তবে হ্যা! 
রাসূলুল্লাহ সো:) মাগরিবের সালাতের আগে এক দুইটি খেজুর খেয়ে 
অথবা শুধু পানি পান করে সালাত আদায় করতেন । মাগরিবের পরে 
প্রয়োজনীয় খাবার খেতেন ৷ মূলত কুরআন, সুন্নাহর থেকে অজ্ঞ, বয়সে 
কম, বুদ্ধিবিবেচনায় অপরিপক্ক, কুরআন সুন্নাহর ইলমের ক্ষেত্রে অসহায়- 
নিরীহ, সরলমনা মুসলিম যুবকদেরকে বিভ্রান্ত করছে । 


৫৪ সহীহ মুসলিম ১৩২৫ 
৫৫ আবু দাউদ ২৩৫৮ । 


কিতাবুস সাওম ৩৯ 


বিভ্রান্তির উৎস 
প্রশ্ন: যারা রাতের বেলা ইফতার করার কথা বলেন তাদের এই 
বিভ্রান্তির উৎস কি? 

0৯01 ৩1 2৬201 1981 6 
অর্থ: “তোমরা সিয়ামকে রাত পর্যন্ত পূর্ণ কর ।” এই আয়াতের মধ্যকার 
(৷ শব্দের অর্থ ভুল বোঝার কারণেই বিভ্রান্তির সৃষ্টি হয়েছে । কারণ 
সূর্যাস্তের পরবর্তী সময়কে লাইল বলা হয়না বরং তাকে বলা হয় 4৮৮1 বা 
‘সন্ধ্যা’ । যেমন কুরআনে বলা হয়েছে: 

12:০1] (059 578 ১০৮31 
অর্থ: “আর সকাল-সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা কর কর ।”১ 
অপর আয়াতে আল্লাহ তায়ালা ঘোষণা দেন যে, 
2৭ এত ৮৫৬3 ৮৮9 ৮৪৮৮ ০০১৪০ SU ভে ৩ এছ 409) 
[1০:১0] (০:০0? 

অর্থ: “আর আল্লাহর জন্যই আসমানসমূহ ও যমীনের সবকিছু অনুগত ও 
বাধ্য হয়ে সিজদা করে এবং সকাল ও সন্ধ্যায় তাদের ছায়াগুলোও” 1? 
উপরোক্ত দুটি আয়াতে সন্ধ্যাবেলাকে বুঝানোর জন্য ৭৮০। শব্দ ব্যবহার 
করা হয়েছে যদি সিয়ামের শেষ সময় সৃযৃস্তিই হতো তাহলে আল্লাহ 
তায়ালা বলতেন “তোমরা সিয়ামকে সন্ধ্যা (+4!) পর্যন্ত পূর্ণ করো |” 
বলতেন । “রাত পর্যন্ত পূর্ণ কর” বলতেন না। যখন রাত পর্যন্ত বলা 
হয়েছে তখন সন্ধ্যার সময় ইফতার করলে তো সাওম বাতিল হয়ে যাবে । 


প্রশ্নঃ রাতের বেলা ইফতার করার প্রবক্তাদের উপরোক্ত বিভ্রান্তির 
সঠিক সমাধান কি? 

উত্তর: মূলত: লাইল শব্দের অর্থের ব্যাপারে তাদের উপরোক্ত বক্তব্যের 
সূচনাই হয়েছে আরবী ভাষা ও কুরআন সুন্নাহ সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞতা 


“৬ সুরা আহযাব ৪২ । 
৫৭ সুরা রাআশ্দ ১৫। 


কিতাবুস সাওম ৪০ 
থেকে ৷ নতুবা কুরআন, হাদীস ও আরবী ভাষার বহু জায়গায় সূর্যাস্তের 
সময়কে রাতের আগমন বলা হয়েছে যেমন : 
[1 ie] (৬5 99209 0) ৬০9) 

অর্থ: “কসম পূর্বাহ্র, কসম রাতের যখন তা অন্ধকারাচ্ছন্ন হয়ে 
যায় ।৮৫৮ 
এখানে “কসম রাতের” পরে যখন তা অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় শব্দটি যুক্ত 
করা হয়েছে ৷ বুঝা গেল রাত হওয়ার জন্য অন্ধকারাচ্ছন্ন হওয়া জরুরি 
নয় । যদি তাই হতো তাহলে শুধু রাতের কসম করলেই হত ৪,131 
বলার কোন প্রয়োজন ছিল না। এমনি ভাবে কুরআনে বলা হয়েছে: 
(1 :2] (১131 020/56] অর্থ: “ কসম রাতের, যখন তা ঢেকে 
দেয়।” এ আয়াতেও বুঝা গেল, রাত হলেই অন্ধকারে ঢেকে দেওয়া 
জরুরি নয় । সে কারণেই “যখন তা অন্ধকারে ঢেকে যায়” বলা হয়েছে। 
এমনিভাবে হাদীসেও সূর্য অস্ত যাওয়ার পরেই রাত্র হয়ে যায় বলে প্রমান 
a fs "| zs 
০53 4 il lo 4 05০০ U6 5৪ Ls li 2) SU on ০০ ১৪ 
LBUS Lt ৩০০৪০ ও ক 5 গস এ a ০৩ 5 11 

(৬১০৮০ ডেল) লিও 
অর্থ: ওমর (রো:) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা:) বলেছেন, 
যখন রাত্র যখন রাত্র সে দিক থেকে ঘণিয়ে আসে ও দিন এ দিক থেকে 
চলে যায় এবং সূর্য ডুবে যায়, তখন সায়িম ইফতার করবে 1” 
এই হাদীসে পরিষ্কার বলা হয়েছে, যখন সূর্য ডুবে যায় তখনই ইফতার 


করবে। 
ইমাম বুখারী এ বিষয়ের দিকে ইঙ্গিত করেই “তরজমাতুল বাবে’ উল্লেখ 
করেছেন : 

(৬১৬৮০ ৮৮) চাপা ৮ ৩৬ ৬৩ ৬১০০ ans 4 958 
অথ: আবু সাঈদ খুদরী (রা:) যখন সূর্যের গোলাকার বৃত্ত ডুবে যেত 
তখনই ইফতার করতেন ।১ পর হাদীসে বর্ণিত হয়েছে যে, 


“সুরা আদ্‌-দুহা ১-২। 
* সহীহ বুখারি ১২২৫ । 


কিতাবুস সাওম ৪১ 

ale 40 ৪০ all 9০0 ৮ ০৮ U6 ও এ] লে ৬ জিডি di ৪৩০ 
4401 520  ৫৪ এ ৬ JH IG ais ০৪ এ ৪০ % los 
৬ ৩) ০৪10৬ ৬০৩ ০! ah 4৮০১ 64৩ এ ০৯৬ 491 4৩ শপ 
IB mat 20 ৬ ও ০ এ এ শি 2! এও ৪ এ 

(৮1 ভে ১০০০ JS এপ 
অর্থ: আবদুল্লাহ ইবনে আবু আওফা (রা:) থেকে বর্ণিত, তিনি বলেন, 
আমরা রাসূলুল্লাহ (সা:) এর সঙ্গে রওয়ানা দিলাম এবং তিনি সায়েম 
ছিলেন । সূর্য অস্ত যেতে তিনি বললেন: তুমি সওয়ারী থেকে নেমে 
আমাদের জন্য ছাতু গুলিয়ে আন | তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ! আর 
একটু সন্ধ্যা হতে দিন । তিনি বললেন, তুমি নেমে যাও এবং আমাদের 
জন্য ছাতু গুলিয়ে আন ৷ তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ! এখনো তো 
আপনার সামনে দিন রয়েছে । রাসূলুল্লাহ সো:) বললেন: তুমি নেমে যাও 
এবং আমাদের জন্য ছাতু গুলিয়ে আন । তারপর তিনি সওয়ারী থেকে 
নামলেন এবং ছাতু গুলিয়ে আনলেন । এরপর রাসুলুল্লাহ সো:) আঙ্গুল 
দ্বারা পূর্বদিকে ইশারা করে বললেন: যখান তোমরা দেখবে যে, রাত 
এদিক থেকে আসছে, তখনই রোযাদারের ইফতার সময় হয়ে গেল ।১ 


(৩) ০০। ১ ৮৬৭: ইফতারির সময় দু'আ 
ইফতারের সময় দু'আ কবুল হয় । হাদীসে এসেছে, 
৮০০ ৩1) পি 5 ade dil এত Bd) এড 2:4০ ০০৬ ৩ ১০৯৯ ৩৮ 
4৬ 01 ৩ (50 ৩ ৪৪৪১৩ ১০০১ ০৬৪ 
অর্থ: “আমর ইবনুল আস (রা:) হতে বর্ণিত; রাসুল সা. ইরশাদ করেন, 
নিশ্চয়ই ইফতারের সময় সায়েম ব্যক্তির দু'আ নিস্ফল হয় না।”১২ 


ইফতারের পূর্ব মুহূর্তের দু'আ: 
আব্দুল্লাহ ইবনে উমর রো:) ইফতারের সময় এই দু'আ পড়তেন । 


১ সহীহ বুখারি (৯/:এ। ৯ এ ৬ ০০%) 
৬১ সহীহ বুখারী ১৮৩২ । 
৬২ সুনানে ইবনে মাজাহ । 


কিতাবুস সাওম ৪২ 

ও ১০০ 0০৬5 45 ৩৪৪ BES yp এল 91 ৮৫০ 
অর্থ: “হে আল্লাহ আমি তোমার বিশ্বময় প্রসস্থ রহমতের উসিলায় তোমার 
কাছে আবেদন করি তুমি আমাকে ক্ষমা করে দাও 1৮৯ 
রাসুল সা. নিজে ইফতার করার সময় এই দু'আ করতেন, 
০৮৪ 7519 ৩৩ ৮০১ ale ঝা এপ পে Of LL YEAS ০১৬ ০৪ 

(geal ১25 এ ০৮) CB ED) এ ০১০ ৩৫০৪০ 
মুআ'জ ইবনে জুহরাহ (রা:) থেকে বর্ণিত তিনি বলেন যে, তাকে বলা 
হয়েছে রাসূলুল্লাহ (সা:) যখন ইফতার করার ইচ্ছা করতেন তখন এই 
দো'আ করতেন ০৮০3 ৪)১ ৬৫) ২০ ৬৫ ৷ অর্থ “হে আল্লাহ 
আমি তোমার উদ্দেশ্যেই সাওম পালন করেছি এবং তোমার দেওয়া 
রিজিক দিয়েই ইফতার করছি 1১ 
ইফতার করার পরের দু'আ: আব্দুল্লাহ ইবনে উমর (রা:) ইফতার করার 
পরে এই দু'আ করতেন, 
191৮) ade dl এ০০ এ)। ০550 ০৬ JE as Jos dil ৬৮১ ০০ ৩৮ ৩৪ 
এ) 2701 গ 31584 ভ9 GAN এ (8) ০৪১৯ ৪৪ if 

(gl ১০5 

অর্থ: “আবদুল্লাহ ইবনে ওমর (রো:) থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ 
(সা:) ইফতার করার পরে বলতেন, 

As 01 খা ৩9 32 ও এ ০৯১ 
অর্থ: পিপাসা মিটে গেছে, শিরা-উপশিরা ভিজে তরুতাজা হয়েছে এবং 
আল্লাহ চাহে তো সওয়াবও নিশ্চিত হয়েছে ।”** 


(৪) মেসওয়াক করা 
সায়েম ব্যক্তির জন্য সিয়াম অবস্থায় সকাল-বিকাল সব সময় মেসওয়াক 
করা উত্তম । রাসুল সা. ইরশাদ করেন, 


৬« ইবনে মাজাহ ১৭৫৩ । 
৬ সুনানে আবু দাউদ/২৩৬০ হাদীসটি মুরসাল । 
» সুনানে আবূ দাউদ/ ২৩৫৯ । 


কিতাবুস সাওম ৪৩ 
5১৪ lng ale ঞ এপ এ০। 43০০ ৩৯৮ UU পি সত ৮ 5) ৩৪ 
— 232 এ ৩৮) ৫ ৯৯৩৩ FF Us এত (৪৮4 Al এপি 3৪5৯ 
(Vl 1 0) 

অর্থ: “যায়েদ ইবনে খালেদ আল জুহানী (রাযিঃ) হতে বর্ণিত তিনি 
বলেন, আমি রাসুল সা.কে বলতে শুনেছি, তিনি বলেন, যদি আমার 
উম্মতের উপর কঠিন হবে বলে আশংকাবোধ না করতাম তাহলে প্রতি 
সালাতের সময় মেসওয়াক করার নির্দেশ দিতাম |” ৯ 
এই হাদীসে বর্ণিত “প্রতি সালাত” এর মধ্যে রমজান মাসের যোহর ও 
আসরের সালাতও অন্তর্ভুক্ত । সুতরাং রমজান মাসের বিকেলে মেসওয়াক 
করাতেও কোন অসুবিধা নেই । রাসুল সা. নিজেও সিয়াম অবস্থায় 
মেসওয়াক করতেন । যেমন হাদীসে বর্ণিত হয়েছে: 
«26 ৮01 এ এ০। 4৯০০ উ ০৬ af LB en) of ৮৬ of a এ ১ 
৬৮৮৫ ৩ ০৯৮০। এ IG wo 980 BES ৬০৮৪ ৩০ এ 5৮০9 

শী ie) ভিত 5৯০ Bs 
অর্থ: “আমের ইবনে রাবিয়া (রা:) হতে বর্ণিত তিনি বলেন, আমি রাসুল 
সা.কে অসংখ্যবার সিয়াম অবস্থায় মেসওয়াক করতে দেখেছি |” ৬৭ 
মূলতঃ “সায়েম ব্যক্তির মুখের দুর্গন্ধ মেশক্‌ আম্বরের চেয়ে উত্তম ৷” এই 
হাদীসের মর্ম না বুঝে বিভ্রান্ত হয়েছে। প্রকৃতপক্ষে এ হাদীসে মেসওয়াক 
না করার কারণে মুখে যে, দুর্গন্ধ হয় তাকে মেশক্‌ আম্বরের মত বলা হয় 
নি। বরং সাওম রাখার কারণে পাকস্থলী থেকে যে দুর্গন্ধের সৃষ্টি হয় 
সেটাকে মেশক্‌ আম্বরের সুগন্ধির চেয়েও আল্লাহর কাছে বেশী প্রিয় বলা 
হয়েছে। 


(৫) সিয়ামের জন্য ক্ষতিকর কথা ও কাজ থেকে বিরত থাকা 
সিয়াম একটি গুরুত্বপূর্ন ইবাদত । আল্লাহর নৈকট্য লাভের সবেত্তিম 
পন্থা । মানুষের আত্মিক, চারিত্রিক উন্নতি সাধনের সর্বোত্তম সোপান । সে 


১ আবু দাউদ ৪৭ । 
১ মুসনাদে আহমদ ১৫৬৭৮ । 


কিতাবুস সাওম ৪৪ 
কারণে এই গুরুত্বপূর্ণ ইবাদতটিকে ক্ষতিকর বস্তু থেকে হেফাজত করার 
জন্য বেশী যত্নবান হওয়া উচিত । যাতে করে সিয়ামের মূল উদ্দেশ্য 
“তাকওয়া” অর্জন করা ব্যাহত না হয়। এ জন্য নিম্ন বর্ণিত অন্যায় 
কাজগুলো থেকে বিরত থাকা উচিত । 
(ক) মিথ্যা কথা বলা ও অন্যায় কাজ করা থেকে বিরত থাকা 
1৩৮ এ Alt এত alt ০৯০১ ০৩ ৭৩ ks | ৩০ 2০৯ a 
0) 8০০) ০৫৮ EN ৬ দিত এ] ০৪৪ এ এ) 3 UH Es 
(৬১৬ 
অর্থ: আবু হুরাইরা (রা:) থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সো:) 
বলেছেন, যে ব্যক্তি সিয়াম পালন করা সত্তেও মিথ্যা কথা ও হারাম কাজ 
ত্যাগ করতে পারল না । তার খাবার-দাবার পরিত্যাগ করার ব্যাপারে 
আল্লাহর কোন প্রয়োজন নেই ।*” 
অন্য এক হাদীসে রাসূলুল্লাহ (সা:) ইরশাদ করেন: 
৩ এ তাক জিতে ৩০০৪ UE ৮০১ ক Bl এ ৬০ ৩৩ 5০2০৯) ৩৪ 
BA AIA ৩৯০) HES YU Al ০০ 4 পাশ শিও ৩০ 0S ০] এ কল 
অর্থ: “আবু হুরায়রা (রা:) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ (সা:) 
বলেছেন, অনেক সায়েম এমন আছে যার ভাগ্যে ক্ষ্ধা আর পিপাসা ছাড়া 
অন্য কিছুই নাই । অনেক রাত্রি জাগরণ করে ইবাদতকারী আছেন যাদের 
ভাগ্যে রাত্রি জাগরণ ব্যতিত আর কিছুই নাই ।”১৯ 
(খ) কোন মুসলিম ভাইয়ের গীবত করা থেকে বিরত থাকা 
পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে: 
১ ১৯০০ লি IU লা অজি রদ জি ৫9) 
[1:০1] (৮৮১ শর্চি dl 0 dl 1920) 


৬৮ সহীহ বুখারী ১৯০৩ । 
৬৯ সুনানে দারমী ২/৩০১, হাদীসটি সহীহ । 


কিতাবুস সাওম ৪৫ 
অর্থ: “তোমাদের মধ্যে কি কেউ তার মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ 
করবে? তোমরা তো তা অপছন্দই করে থাক । আর তোমরা আল্লাহকে 
ভয় কর । নিশ্চয় আল্লাহ অধিক তাওবা কবুলকারী, অসীম দয়ালু 1” 
(গ) ঝগড়া-বিবাদে লিপ্ত না হওয়া 
হাদীসে ইরশাদ হয়েছে: 
৩ টপ ঢাক es 3 le ঝা এত আআ ০১০১ ৭৩ 20 ৪০০৯ ও ৩ 
এ. ৪৩ Her 3 ০ একি OF ৪০] 3 5৯0) ৩০ edt LoL এমি 
(৯৪0 ০ ৰ) শত ও! ৮৮ 91:5৪ 
অর্থ: “আবু হুরায়রা (রা:) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ (সো:) 
বলেছেন: খানাপিনা থেকে বিরত থাকার নাম সিয়াম নয় । বরং অশ্লীল 
কথা ও কাজ থেকে বিরত থাকাই (প্রকৃত) সিয়াম । যদি তোমাকে কেউ 
গালি দেয় অথবা মূর্খ সুলভ অভদ্র আচরণ করে তবে তুমি তাকে জানিয়ে 
দাও যে, নিশ্চয়ই আমি সায়েম, নিশ্চয়ই আমি সায়েম 1” 
(ঘ) হাসাদ বা পরশ্রীকাতরতা বর্জন করা 
বলা f / & 
৩৮৪০ ৮09 50৯ ০৪ 7৮৮১ ae di ৪৮ জে। 980৯ এ ১৪ 
(3913 4০৮) CES 9৫। SE US SUS এট এগ 
অর্থ: “আবু হুরায়রা (রাযিঃ) হতে বর্ণিত রাসুল সা. ইরশাদ করেন, 
নিশ্চয়ই হাসাদ (পরশ্রীকাতরতা) মানুষের নেক আমলগুলো খেয়ে ফেলে 
যেরকমভাবে আগুন শুকনো লাকড়ীকে খেয়ে ফেলে (জ্বালিয়ে দেয়) ৷”*২ 
(ও) কারো প্রতি খারাপ ধারণা পোষণ করা ও দোষ-ক্রুটি খুঁজে বের 
করা থেকে বিরত থাকা 
0315 09 তি চা সম ৩! টা তে 19১519৯11১2 0 কাছ 
75546174777 
[1৭:1৮] (৮৮০ LF rd) 


* সুরা হুজুরাত ১২। 
৭১ সহীহ ইবনে খুযাইমা ১৯৯৬। 
* আবু দাউদ ৪৯০৩ । 


কিতাবুস সাওম ৪৬ 
অর্থ: “হে মুমিনগণ, তোমরা অধিক অনুমান থেকে দূরে থাক । নিশ্চয় 
কোন কোন অনুমান তো পাপ । আর তোমরা গোপন বিষয় অনুসন্ধান 
করো না এবং একে অপরের গীবত করো না। তোমাদের মধ্যে কি কেউ 
তার মৃত ভাইয়ের গোশ্ত খেতে পছন্দ করবে? তোমরা তো তা 
অপছন্দই করে থাকো । আর তোমরা আল্লাহকে ভয় করো । নিশ্চয় 
আল্লাহ অধিক তাওবা কবুলকারী, অসীম দয়ালু । (সুরা হুজরাত: ১২) 


(চ) কাউকে নিন্দা করা ও বিদ্রুপ করা থেকে বিরত থাকা 
এ প্রসঙ্গে আল্লাহ সুব: পবিত্র কুরআনে ইরশাদ করেন: 
৮০০১ 097০101855১ CB ০6 PS UT জে ও ৪) 
০৪ ৮৪06৪150409 ১৪০৪995092০ পে SG Of ভা SUS Lope 
[11 :০1)৮৮৮] ১৪৬০ ৮১ ৩৪৪ ০ ৮57 OES আর GT pad alt 
অর্থ: “হে ঈমানদারগণ, কোন সম্প্রদায় যেন অপর কোন সম্প্রদায়কে 
বিদ্রপ না করে, হতে পারে তারা বিদ্রপকারীদের চেয়ে উত্তম । আর কোন 
নারীও যেন অন্য নারীকে বিদ্রপ না করে, হতে পারে তারা 
বিদ্রপকারীনীদের চেয়ে উত্তম । আর তোমরা একে অপরের নিন্দা করো 
না এবং তোমরা একে অপরকে মন্দ উপনামে ডেকো না । ঈমানের পর 
মন্দ নাম কতইনা নিকৃষ্ট! আর যারা তাওবা করে না, তারাই তো 
যালিম ।” (সুরা হুজুরাত: ১১) 

ফাজায়েলে সাওম: 
প্রশ্ন: সাওম পালন করার ফজীলত কী? 
উত্তর: কুরআন হাদীসে সাওম পালন করার অনেক ফযিলত রয়েছে তার 
মধ্য হতে নিয়ে কয়েকটি বর্ণনা করা হল । 
৬০৮৩৪ ৮০3 ও dl এত এ 189 UE ০৫০ আ ৩৯১ ৪2০8 এ ১ 
ঘা ০০ 


(জকি 3 ৬১০৯০০) এজ ৩০ ৪৬০) এসি 6 এ এইটি এ 8৬ yal 
অর্থ: “আবু হুরাইরা (রা:) থেকে বর্ণিত। তিনি বলেন নবী (সা:) 
বলেছেন মানব সন্তানের প্রতিটি নেক কাজের সওয়াব দশ গুণ থেকে 
সাতশ" গুণ পর্যন্ত বাড়িয়ে দেয়া হয় । মহান আল্লাহ তায়ালা বলেন, “কিন্তু 


কিতাবুস সাওম ৪৭ 
সাওম আমারই জন্য । এবং আমি নিজেই এর প্রতিফল দান করবো ।' 
বান্দাহ আমারই জন্য নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করেছে এবং পানাহার 
পরিত্যাগ করেছে ।”*০(পূর্বে এর বিস্তারিত ব্যখ্যা করা হয়েছে)" 
অপর একটি হাদীসে বর্ণিত হয়েছে: 


ক ৮) ৮৪ dl এত ০১০) JB ০৩ as & ৬৯১ FP এ ৩৪ 
পেশ 3 ৬১৬। 09১) মী 
অর্থ: “আবু হুরাইরা (রা:) থেকে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ (সাঃ) 
বলেছেন, সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ 1৮৭৫ 
সাওমের ফযিলত সম্পর্কে আরো একটি হাদীস: 
STAN 0৩) ০৪ 153 4৬ lr ৪০ 40 0৯০০ ১০১৪ of all এ ১৪ 
১৮5৬ ০490) 2420 285 ৩) sf Ca 555 2] 2 এ UL 
219)) ১৬৫০ 3 00 ag ০5455 90৫ yl 455 oT J 4৪ ০৯55 


(০৮৮৮০ এছ 5৮ 
অর্থ: “আবদুল্লাহ ইবনে ওমর (রো:) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ 
(সা:) বলেছেন, কুরআন এবং সিয়াম কেয়ামতের দিন বান্দার জন্য 
সুপারিশ করবে । সিয়াম বলবে হে আমার রব! আমি তোমার বান্দাকে 
দিনের বেলায় খানা-পিনা এবং কামভাব থেকে বিরত রেখেছি সুতরাং 
তার ব্যাপারে আমার সুপারিশ গ্রহণ করুন । কুরআন বলবে আমি তাকে 
রাতের বেলায় নিদ্রা থেকে বিরত রেখেছি সুতরাং তার ব্যাপারে আমার 
সুপারিশ গ্রহণ করুন । অতপর উভয়ের সাক্ষি গ্রহণ করা হবে 1৮ 


প্রশ্ন: সায়েমকে কি প্রতিদান দেওয়া হবে? 
উত্তর: সায়েম ব্যক্তির জন্য আল্লাহ (সুব:) অসংখ্য পুরুষ্কার ঘোষণা 
করেছেন । তার থেকে কয়েকটি নিম্নে বর্ণনা করা হল: 


“বুখারী ও মুসলিম । 

* সহীহ বুখারী /৬৯৮৪ ; সহীহ মুসলিম /২৫৭৩ ; সুনানে নাসাঈ /২২১১ ; সুনানে তিরমিজি /৭৬১; 
সনানে ইবনে মাজাহ ১৬৩৮ । 

* সহীহ মূললিম ২৫৭১; সহীহ বুখারী ১৭৯৫; আবু দাউদ ২৩৬৫; 

* যুসতাদরাকে হাকেম ২০৩৬; বাইহাকি ১৯৯৪ । 


কিতাবুস সাওম ৪৮ 

১. সায়েম (সিয়াম পালনকারী) এর প্রতিদান দিবেন স্বয়ং আল্লাহ 
(সুব:) 
০573 ৪ dl একি এ]। 459 IE IE এ di ৬৪১ 80৯ পা ৩৪ 
EAD ০৪ as এল ভা! Wl 9 Kodi ০৩ BST fl ০০ 
13) এক ৮ ০০৮) সিল 65 ল এট SHY (৭ Ys 

(০ ও ৬০০ 
অর্থ: “আবু হুরায়রা রো:) থেকে বর্ণিত । তিনি বলেন নবী (সা:) 
বলেছেন, “মানব সন্তানের প্রতিটি নেক কাজের সওয়াব দশ গুণ থেকে 
সাতশ’ গুণ পর্যন্ত বাড়িয়ে দেয়া হয় । মহান আল্লাহ তায়ালা বলেন, “কিন্তু 
রোযা আমারই জন্য এবং আমি নিজেই এর প্রতিফল দান করবো । (পূর্বে 
এর বিস্তারিত ব্যখ্যা করা হয়েছে) বান্দাহ আমারই জন্য নিজের প্রবৃত্তিকে 
নিয়ন্ত্রণ করেছে এবং পানাহার পরিত্যাগ করেছে”? 


২. সায়েম (রোজাদার) এর জন্য জান্নাতের স্পেশাল গেট: 
বুখারী ও মুসলিম শরীফের সহীহ হাদীসে উল্লেখ করা হয়েছে; 
01৮১) ae dl এ এ 05০0 JE IG এল dil ৩৬০ ০ 01৭২০ 09 
১০৮৫০ ০523 EN By ০৪৪৩৭) ও SU ০৫) 4 এএ এ ভি এ 
১৯৫০৬ ওলা AAT ৬55৯ 0০ ৩১৯০৪ ০১০০০ ০০৩ ০১৮ 
(৮০০ 3 ৬১৬০] 92১) ৩ 
অর্থ: “সাহাল ইবনে সা'দ (রা:) থেকে বর্ণিত, নবী (সা:) বলেন, জান্নাতে 
রাইয়্যান নামক একটি দরজা আছে। এ দরজা দিয়ে কিয়ামতের দিন 
সাওম পালনকারীরাই প্রবেশ করবে । তাদের ছাড়া আর কেউ এ দরজা 
দিয়ে প্রবেশ করতে পারবে না । ঘোষণা দেওয়া হবে, সাওম পালনকারীরা 
কোথায়? তখন তারা দাড়াবে । তারা ছাড়া আর কেউ এ দরজা দিয়ে 


*৭ সহীহ বুখারী /৬৯৮৪ ; সহীহ মুসলিম /২৫৭৩ ; সুনানে নাসাঈ /২২১১ ; সুনানে তিরমিজি /৭৬১; 
সনানে ইবনে মাজাহ ১৬৩৮ । 


কিতাবুস সাওম ৪৯ 
প্রবেশ করবে না । তাদের প্রবেশের পরই দরজা বন্ধ করে দেওয়া হবে । 
যাতে এ দরজাটি দিয়ে আর কেউ প্রবেশ করতে না পারে 1৮৮ 
৩. সায়েমের মুখের দুর্গন্ধ যা ক্ষুধার কারণে হয়ে থাকে তা আল্লাহর 
কাছে মিশক-আম্বরের চেয়েও অধিক প্রিয় 
আবু হুরায়রা রা. থেকে বর্ণিত হাদীস 
১১০৭ ou ১৩৪ Id SAN... ৮1১) 4 Bl ৬৮০ SI 502০৯ ৪ ৩৯ 
এপ ছে ০ LE (8 এ) ২৬ পতি ও 
অর্থ: “আবু হুরায়রা রো:) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা:) বলেছেন, সেই 
মহান আল্লাহর শপথ, যার হাতে মুহাম্মাদের জীবন! নিশ্চয়ই রোজাদারের 
মুখের দুর্গন্ধ কিয়ামতের দিন আল্লাহর কাছে কন্তরীর সুগন্ধির চেয়েও 
উত্তম হবে 1৮৯ 
৪. সায়েম (রোজাদার) এর জন্য দুটি আনন্দময় মুহূর্ত 
ce কল dl ০০ ll 4৯০) ৩৩ J 4৪ dl ৬৬১ 58৯ ৫১৪ 
80 ০৩৪ এ ২৮0 5 ০ ৮৮ ০৬০ sal 
অর্থ: “আবু হুরায়রা (রা:) থেকে বর্ণিত। তিনি বলেন নবী (সো:) 
বলেছেন, রোযাদারের জন্য দু'টি আনন্দ রয়েছে । একটি তার ইফতারের 
সময় এবং অপরটি তার রব আল্লাহর সাথে সাক্ষাতের সময় ৷” 
৫. সায়েম ব্যক্তি শয়তানের আক্রমন থেকে নিরাপদ থাকে 
কেননা হাদীসে বর্ণিত হয়েছে: 
25০0 ০ lg ale dl এত এ] ০৯ ০ dl ৮৮০ ০৯ পি 
৩৭3 52 ele ও! 5৬ ভিড ১ মিড ১৭ 50 ০৬ 09 ৩৪৮ Wi 
OEE এ | ১ ০ এ 401 ০৬ শি ০১১০৭ ০৪ তা 
এজ ৩ 55 81750 ০৬৮ 
অর্থ: “আবু হুরাইরা (রা:) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা:) ইরশাদ 
করেছেন, “সিয়াম ঢাল’ সুতরাং সিয়াম অবস্থায় যেন কেউ অশ্লীল কথা 


* সহীহ বুখারী ১১৮৬; মুসলিম ২৫৭৬ 

* সহীহ বুখারী ৬৯৮৪; মুসলিম ২৫৭২ 

৮০ সহীহ বুখারী /৬৯৮৪ ; সহীহ মুসলিম /২৫৭৩ ; সুনানে নাসাঈ /২২১১ ; সুনানে তিরমিজি /৭৬১; 
সনানে ইবনে মাজাহ ১৬৩৮ । 


কিতাবুস সাওম ৫০ 

বার্তা ও বেহায়াপনা কাজে লিপ্ত না হয়। কেউ যদি তার সঙ্গে লড়াই 
করতে চায় অথবা তাকে গালিগালাজ করে তাহলে যেন বলে ‘আমি 
সায়েম’ একথা দুইবার বলবে । যে আল্লাহর হাতে আমার জীবন তার 
শপথ করে বলছি! নিশ্চয়ই সায়েম ব্যক্তির মুখের দুর্গন্ধ (যা সিয়ামের 
কারণে পাকস্থলি থেকে তৈরি হয়) আল্লাহর কাছে মেশক আম্বরের 
সুগন্ধির চেয়েও অধিক প্রিয় । কেননা সে খাদ্য, পানীয় এবং কামনা- 
বাসনা আমার জন্যই ত্যাগ করে৷” 

এই হাদীসে সাওমকে ঢালের সাথে তুলনা করা হয়েছে । এর মর্মকথা 
হচ্ছে, ঢালের সাহায্যে যেভাবে যুদ্ধের ময়দানে শত্রুদের আক্রমণ প্রতিহত 
করে আত্মরক্ষা করা হয়, তেমনিভাবে সিয়ামের মাধ্যমে সকল প্রকার 
শয়তানদের আক্রমণ প্রতিহত করে আত্মরক্ষা করা যায়। এজন্যই 
হাদীসের শেষ অংশে বলা হয়েছে, যদি কেউ তার সঙ্গে লড়াই করতে চায় 
অথবা তাকে গালি গালাজ করে তাহরে সে বলে দিবে ‘আমি সায়েম’ । 
এভাবে এই ঢালকে ব্যবহার করবে । 


প্রশ্ন: রমজান মাসের বিশেষ কি ফজীলত রয়েছে? 
উত্তর: রমজান মাসের অনেকগুলো গুরুত্বপূর্ণ ফজীলত রয়েছে । তা থেকে 
বিশেষ কয়েকটি ফজিলত নিয়ে উল্লেখ করা হলো । 


১. এ মাসের সবচেয়ে বড় ফজীলত হলো কুরআন নাজিল হওয়া 
পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা ইরশাদ করেছেন: 

SEAN, Sg ০০ ০৩৫ ০ SUR TAN ad 031 ভা ০০ 25 
অর্থ: “রমযান মাস, যাতে কুরআন নাযিল করা হয়েছে মানুষের জন্য 
হিদায়াত স্বরূপ এবং হিদায়াতের সুস্পষ্ট নিদর্শনাবলী ও সত্য-মিথ্যার 
পার্থক্যকারীরূপে ।” (সুরা বাকারা: ১৮৫) 


২. এ মাসেই রয়েছে লাইলাতুল কদর, যা হাজার মাস অপেক্ষা উত্তম 
পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেনঃ 


” সহীহ বুখারী ১৮৯৪ । 


কিতাবুস সাওম ৫১ 

৩০ ৮ AS CY) ১১এ। DS GBA 5০ 0) ১১ এ ও 5498) 
005) 7৭০ ৬ পি) ০১ ৪১ 0350 85৫৭ 455 0১ ৮১ ০০ 

[০- 1:91] (০) ১৪ ৩৬০ ৬ 
অর্থ: নিশ্চয় আমি এটি নাযিল করেছি ‘লাইলাতুল কদরে ।'তোমাকে 
কিসে জানাবে ‘লাইলাতুল কদর’ কী? “লাইলাতুল কদর’ হাজার মাস 
অপেক্ষা উত্তম । সে রাতে ফেরেশতারা ও রূহ জিবরাইল) তাদের রবের 
অনুমতিক্ৰমে সকল সিদ্ধান্ত নিয়ে অবতরণ করে । শান্তিময় সেই রাত, 
ফজরের সুচনা পর্যন্ত । (সুরা কদর: ১-৫) 
সুরা বাকারার ১৮৫ নম্বর আয়াত দ্বারা প্রমাণিত হলো যে কোরআন 
রমযান মাসে নাযিল হয়েছে । অপর দিকে সুরা কদরে বলা হয়েছে যে, 
কোরআন লাইলাতুল কদরে নাযিল হয়েছে । সুতরাং বুঝা গেল যে 
লাইলাতুল কদরও রমযান মাসের মধ্যে । 
৩. এ মাসে শয়তানকে বন্দী করে রাখা হয় 
ে (সা:) ে রি ে 2 ah 2 ে ন 
BL ১3 এল সপ এ এপ Dl ০৪৮০ JU ০১ BE এ ৪) 522০৯ ও ০ 
১৬৩] ১২০০০ পি জা 9৪৬০ Lt শা CA ০৬০ ০৯১ 

COTY 18 ৬১৩ ০০৮) 

অর্থ: “আবু হুরাইরা (রা:) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা:) বলেছেন, যখন 
রমযান মাস আরম্ভ হয়, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং 
জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় আর শয়তানদের শৃঙ্খলাবদ্ধ 
করে রাখা হয় ।৮”২ 


৪. এ মাসে প্রতি রাতে অসংখ্য মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া 
হয় 

৩ এও 93051511053 ade ঝা] এত dl ০১০১ ০৪ 20 ৪০০৯ এ ৩ 
(৬০ ০ শেঠ 0101 oll ০০৪৪) yf 5১০০১ ০৮৬ ০০ ০৮০) HS 


*২ সহীহ বুখারী ৩০৪৭; সহীহ মুসলিম ২৩৬৩; সুনানে নাসাঈ ২০৯৬; 


কিতাবুস সাওম ৫২ 

5১031791৬৪০ ৪ ১৩০ ১৬৪০ পল 9৬ লেও আজ oly ৩০৪) ০5 

OYE ১) ১এ। ০ ০৬৬ 49 ০ পা ভে 
অর্থ: “আবু হুরায়রা (রা:) থেকে বর্ণিত রাসূলুল্লাহ (সা:) বলেছেন, 
রমযান মাসের প্রথম রাত্রে শয়তান এবং ভয়ংকর, দুষ্ট জীনদের 
শৃঙ্খলাবদ্ধ করে দেয়া হয় এবং জাহান্নামের সবগুলো দরজা বন্ধ করে 
দেয়া হয় ও জান্নাতের সবগুলো দরজা খুলে দেয়া হয় । একজন ঘোষক 
ঘোষণা দিতে থাকে, হে সৎকর্মে আগ্রহীব্যক্তিরা! তোমরা অগ্রগামী হও 
এবং হে অসতকর্মে আগ্রহীব্যক্তিরা! তোমরা বিরত থাক । এবং আল্লাহ 
তায়ালা এ মাসের প্রতি রাতেই অনেক লোকদের জাহান্নাহ থেকে মুক্তি 
দান করেন 1৮৮৩ 


৫. এ মাসে জান্নাতের দরজা সমূহ খুলে দেয়া হয় এবং জাহান্নামের 

1১ শে, ১3 এপ এ এ এ] ০৯9 JU ০১ BE এএা ভে) 5220৯ ৩1 ০ 

bbs Clg rie জা Cl আখ কা ৪ US Ys 
তি 18 5) শপ) 

অর্থ: “আবু হুরায়রা (রা:) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সো:) বলেছেন, যখন 

রমযান মাস আরম্ভ হয়, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় এবং 

জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় আর শয়তানদের শৃঙ্খলাবদ্ধ 

করে রাখা হয় 1৮৮১ 

৬. এটি তওবার মাস 

এমাসে আল্লাহ (সুব:) অসংখ্য মানুষকে ক্ষমা করেন । হাদীসে এরশাদ 

হয়েছে: 

১৮৭ sls ৯১০3 আপ ঞ এত dil ০১০১ এড এও ৪০০৯ এ ০ 
(০০১ 05১) Ds ও ৬১১ 


* সুনানে তিরমিজী ৬৭৭: সুনানে ইবনে মাজাহ ১৬৪২ । 
”* সহীহ বুখারী ৩০৪৭; সহীহ মুসলিম ২৩৬৩; সুনানে নাসাঈ ২০৯৬; 


কিতাবুস সাওম ৫৩ 
অর্থ: “আবু হুরায়রা (রা:) থেকে বর্ণিত রাসূলুল্লাহ (সা:) বলেছেন, 
আল্লাহ তায়ালা এ মাসের প্রতি রাতেই অনেক লোকদের জাহান্নাম থেকে 
মুক্তি দান করেন ।৮৮৫ 
এজন্য এমাসে বেশী বেশী তওবা করা উচিত । নিশ্চয়ই আল্লাহ তায়ালা 
তওবাকারীকে ভালবাসেন । পবিত্র কুরআনে আল্লাহ তায়ালা বলছেন: 
[+++ 54] { 05991 Cos এ] 91) 

অর্থ: “নিশ্চয়ই আল্লাহ তায়ালা তওবাকারীদের ভালবাসেন 1” 
তওবার মাধ্যমে মানুষ নিষ্পাপ হয়ে যায় । রাসূলুল্লাহ (সা:) ইরশাদ 
করেন: 
৮৮9 এ dl Se আআ ০9৮3 IE: IG anf fc আআ এ ৩2 ৪০৮ এ ০৪ 

(53380 ৩ ৩ 0৯ YS ভাল NY তাপ 5 আত ৩ আআ 
অর্থ: “যে ব্যক্তি তওবা করে সে সম্পূর্ণ নিষ্পাপ হয়ে যায় তার কোন পাপ 
থাকে না 1৮৪7 
যত বড় পাপীই হোক না কেন আল্লাহর দরবার থেকে নৈরাশ হওয়া যাবে 
না । কুরআনুল কারীমে ইরশাদ হচ্ছে: 
/ ৭ Al 0101 ৮০ ১৮195 ৫ gd ৩180৭ জি ৩১৬ ০৪ 

[০:০0] ৮৮০। 99 45 20 জে EF 
অর্থ: “বল! “হে আমার বান্দাগণ, যারা নিজদের উপর বাড়াবাড়ি করেছ 
তোমরা আলাহর রহমত থেকে নিরাশ হয়ো না। অবশ্যই আল্লাহ সকল 
পাপ ক্ষমা করে দেবেন । নিশ্চয় তিনি ক্ষমাশীল, পরম দয়ালু 1৮৮৮ 
তিনি আরো সুন্দর করে ঘোষণা করছেন: 
[৫৭:৮৮] ৮৮০0 ১5 ও ও ১৩ গ্রে 

অর্থ: “আমার বান্দাদের জানিয়ে দাও যে, আমি নিশ্চয়ই ক্ষমাশীল, পরম 
দয়ালু ।”*৯ কিন্তু এত সুন্দর করে বলার পরও যখন বান্দা ভয় পাচ্ছে 
তখন আল্লাহ (সুব:) আরো আদর করে আহবান করছেনঃ 


৫ সুনানে তিরমিজী ৬৭৭: সুনানে ইবনে মাজাহ ১৬৪২ । 
”৬ সুরা বাকারা ২২২। 

”* সুনানে ইবনে মাজাহ ১৪২০ । 

**সুরা যুমার ৫৩ । 

*৯ সুরা হিজ্র৪৯ । 


কিতাবুস সাওম ৫৪ 

১৮৯১০ ৩৯ ৮৪ ১১৮8 পা OU জি ৩৯৯ তব) ০) 
15১ :১১] ৩:০১ শে 

অর্থ: “আর তোমাদের রব বলেছেন, “তোমরা আমাকে ডাকো, আমি 
তোমাদের ডাকে সাড়া দেব । নিশ্চয় যারা অহঙ্কার বশতঃ আমার ইবাদাত 
থেকে বিমুখ থাকে, তারা অচিরেই লাঞ্চিত অবস্থায় জাহান্নামে প্রবেশ 
করবে ।” (গোফের: ৬০) 
এখন বান্দা মনে মনে চিন্তা করে আল্লাহ কি আমার ডাক শুনবেন? আল্লাহ 
কতদুরে থাকেন কোন ভায়া মাধ্যম ছাড়া কি তিনি শুনেন? আল্লাহ বলেন: 
Sil ০০1960059৯১ তে তে SE এড ৪১৩ ৩8০19 

] 1/১4:5)201] ১১4১ সখ ৪1১০) 
অর্থ: “আর যখন আমার বান্দাগণ তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা 
করবে, আমি তো নিশ্চয়ই নিকটবর্তী । আমি আহ্বানকারীর ডাকে সাড়া 
দেই, যখন সে আমাকে ডাকে | সুতরাং তারা যেন আমার ডাকে সাড়া 
দেয় এবং আমার প্রতি ঈমান আনে । আশা করা যায় তারা সঠিক পথে 
চলবে ৷” ৯? 
এবারে বান্দা মনে মনে প্রশ্ন করে যে,আল্লাহ তুমি কতো কাছে আছো? 
আল্লাহ (সুব:) উত্তর দেন: 1% :3] 9 > ১ 0 ১০৭ 
অর্থ: আমি বান্দার শাহরগের থেকে নিকটে ।৯* 5. 
সুতরাং প্রতিটি মুমিনের উচিত আল্লাহর কাছে সরাসরি খালেছভাবে তওবা 
করা । তওবা অর্থ হচ্ছে “বারবার ফিরে আসা’ অর্থাৎ অতীতের গুনাহের 
জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, ভবিষ্যতে কোন গুনাহ না করার 
আঙ্গীকার করা এভাবে যদি বারংবার গুনাহ হয়ে যায় অতঃপর সে তওবা 
করে আল্লাহ তাকে ক্ষমা করে দেন । কেননা আল্লাহ তায়ালা বলেন: 

[Aer] ৮১০ ঘট ali 11981 AT dG 

অর্থ: “হে মুমিনগণ! তোমরা একনিষ্ভাবে আল্লাহ তায়ালা নিকট তওবা 
কর ।”৯২ 


৯ সুরা বাকারা/১৮৬ | 
৯১ সুরা ক্বাফ/১৬ । 
৯২ সুরা তাহরীম ৮ 


কিতাবুস সাওম ৫৫ 
কিন্ত অতীব দুঃখের বিষয় যে, কুরআনুল কারীমে এত সুন্দরভাবে আল্লাহ 
(সুব:) সকল পাপীদেরকে “তওবার ডাক’ দেওয়া সত্ত্বেও তারা আল্লাহকে 
বাদ দিয়ে পীর, ফকির, মাজারওয়ালা, খাজাবাবা, লেংটাবাবা, 
গাজাবাবাদের কাছে গিয়ে প্রার্থনা করে । আল্লাহ (সুব:) খুব কঠোরভাবে 
তাদের নিন্দা করেছেন । তিনি বলেন: 

1০:১৮] { dost লেখ 98 807 alt এ 99৬] ৮0৮৩ পর ৪ 
অথ: “হে মানুষ, তোমরা আলাহর প্রতি মুখাপেক্ষী আর আলাহ 
অমুখাপেক্ষী ও প্রশংসিত ।”৯৩ 
এ আয়াতে আল্লাহ (সুব:) দুনিয়ার সকল মানুষকে ফকির বলে ঘোষণা 
খাজাবাবা- গাজাবাবা, মাজারওয়ালা, বাজারওয়াল, দরগাহওয়ালা- দূর্গা 
ওয়ালা সকলেই ফকীর | ধনী একমাত্র আল্লাহ সুব:) ৷ এখানে আল্লাহ 
ছাড়া সকলকে ফকীর বলার রহস্য এই যে, দুনিয়ার ফকীরদের নিয়ম 
হলো তারা একজন ফকীর আরেকজন ফকীরের কাছে ভিক্ষা চায় না। 
কারণ তারা জানে যে, সেও যেরকম ভিক্ষুক এ ব্যক্তিও ঠিক সেরকমই 
ভিক্ষুক । আর একজন ভিক্ষুক আরেকজন ভিক্ষুককে সাহায্য করতে পারে 
না। এ বিষয়টিকেই আল্লাহ (সুব:) অন্য একটি আয়াতে এরশাদ 
করেছেন: 

HES 01 ১19০৬ ৯১১১৬ পভ ডিক alll 99১ 0০ OES পে 8! 

[1৭£ :-১)০ঘ।] ০৪১৬০ 
অর্থ: “আল্লাহ ছাড়া যাদেরকে তোমরা ডাকো তারা তোমাদের মত 
বান্দা । সুতরাং তোমরা তাদেরকে ডাকো যদি তোমরা সত্যবাদী হয়ে 
থাকো তবে তারা যেনো তোমাদের ডাকে সাড়া দেয় ।” (সুরা আ'রাফ: 
১৯৪) সুতরাং আসুন আমরা রমজানের এই তওবার মাসে শুধুমাত্র 
আল্লাহর কাছেই তওবা করি, ক্ষমা চাই, প্রার্থণা করি । 


৭. এটি জিহাদের মাস 


৯৩ সুরা ফাতের ১৫ । 


কিতাবুস সাওম ৫৬ 
এ মাসেরই ১৭ তারিখে সংঘটিত হয়েছিল এতিহাসিক বদরের যুদ্ধ এবং 
এ মাসেই সংঘটিত হয়েছিল এতিহাসিক মক্কা বিজয় । এ প্রসঙ্গে বুখারী 
শরিফে বর্ণিত হয়েছে: 
1 ৬৮০ ঞ 055) of: ০০০ pls 9 0 ফি HBAS HAMAS ০৯ 
(৬১৩০০ 03১) ০০০০) ৮০1 ১০১1৪ ৮ 3 কপ 

অর্থ: “উবাইদুল্লাহ ইবনে আবদুল্লাহ ইবনে উতবা (রা:) থেকে বর্ণিত 
তিনি বলেন আবদুল্লাহ ইবনে আব্বাস (রা:) তাকে জানিয়েছেন যে, 
রাসূলুল্লাহ (সো:) রমজান মাসে মক্কা বিজয়ের অভিযান পরিচালনা 
করেছেন ।”* 
মূলত: সিয়ামের একটি বড় উদ্দেশ্য হল জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ 
করা। জিহাদ করতে গেলে পাহাড়ে-পর্বতে, মাঠে-ময়দানে, সমূদ্রে- 
জঙ্গলে খেয়ে না খেয়ে চরম ক্ষুধা নিয়েও যুদ্ধ করার প্রয়োজন হতে 
পারে । যেমন খন্দকের যুদ্ধে রাসূলুল্লাহ (সা:) সহ সাহাবায়ে কিরাম পেটে 
পাথর বেধে ছিলেন । কোন কোন যুদ্ধে সাহাবায়ে কিরাম গাছের পাতা 
খেয়ে । আবার কোন যুদ্ধে একটা খেজুর কয়েকজনে ভাগ করে খেয়ে । 
আবার কখনো লাগাতার কয়েকদিন না খেয়ে কাটাতে হয়েছে । রমজান 
মাস এমনিতেই একটি মর্যদাসম্পন্ন মাস । তার মধ্যে আবার ইসলামের 
সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি ‘গাযওয়া’ রমজান মাসে হওয়ায় রমজানের গুরুত্ব 
আরও বেড়ে গেছে । কারণ হাদীসে বলা হয়েছে (১ ৫৯1 ৮৬০০১১১) 
ইসলামের সবেচ্চি চূড়া হচ্ছে জিহাদ 1৯৫ 
সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূল (সা) এর কাছে আবেদন করলেন 
আমাদেরকে এমন কোন আমল বলুন যা জিহাদের সমতুল্য হয়। 
আল্লাহর রাসূল (সা:) বললেন, না এমন কোন আমল আমি পাইনা । 
হাদীসটি হলো: , | 
৭০956 এ] এপ alt 25 এ| এ) গজ ৩৩ ৪৪ 5 HA ও ৩৯ 

(৬১০৮০ ০০৮৮) ১৮06 IE edt এ ০০ SE SS ৪৩ 
অর্থ: “আবু হুরায়রা (রা:) থেকে বর্ণিত তিনি বলেন এক ব্যক্তি আল্লাহর 
রাসূল (সা:) এর কাছে এসে বলল, আমাকে এমন কোন আমল বলুল যা 


৯ সহীহ বুখারী ৪০২৬ নং হাদীস । 


£ লরি 


* সুনানে তিরমিজি ১২৫ । হাদীসটি সহীহ 


কিতাবুস সাওম ৫৭ 
জিহাদের সমতুল্য হয় । রাসূলুল্লাহ (সা:) উত্তর দিলেন যে না এমন কোন 
আমল আমি পাই নি ।”৯৬ 
জিহাদের মাধ্যমেই মুমিনদের জান-মাল আল্লাহ (সুব:) জান্নাতের 
বিনিময়ে ক্রয় করে নেন । পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে: 
৬০০ ক ১০০৩ ভা td ৪ পাস) পি ডিন ৮ এন এ এ) 
৬5059 TAN (03 28 ৬ ৬৮ এত 109 99883 ০৭ al 
{adi 0 dl 9১ 050 এ খু SN রি 19/০5 alll ৮ ৫৭ 
[৭৭:51] 
অর্থ: “নিশ্চয়ই আল্লাহ মুমিনদের থেকে তাদের জান ও মাল ক্রয় করে 
নিয়েছেন (এর বিনিময়ে) যে, তাদের জন্য রয়েছে জান্নাত । তারা 
আল্লাহর পথে যুদ্ধ করে । অতপর তারা মারে ও মরে | তাওরাত, ইঞ্জিল 
ও কুরআনে এ সম্পর্কে সত্য ওয়াদা রয়েছে । আর নিজ ওয়াদা পূরণে 
আল্লাহর চেয়ে অধিক কে হতে পারে? সুতরাং তোমরা (আল্লাহর সঙ্গে) 
যে সওদা করেছো, সে সওদার জন্য আনন্দিত হও এবং সেটাই 
মহাসাফল্য ৷” ৯? 
এ আয়াতে বিশেষভাবে লক্ষ্যনীয় যে, বেচাকেনা করতে গেলে চারটি 
জিনিষের প্রয়োজন হয় । এক. ক্রেতা । দুই. বিক্রেতা । তিন. পন্য । চার. 
মূল্য । এখানে আল্লাহ (সুব:) নিজে হচ্ছেন ক্রেতা । মুমিনরা হচ্ছে 
বিক্রেতা । মুমিনদের জান-মাল হচ্ছে পণ্য । আর জান্নাত হচ্ছে মূল্য বা 
বিনিময় । নিশ্চয়ই ক্রেতার কাছে পণ্যের গুরুত্ব মূল্যের চেয়ে বেশী বলেই 
সে মূল্য দিয়ে পন্য ক্রয় করে আল্লাহ (সুব) যদিও মুমিনদের জান- 
মালসহ গোটা সৃষ্টির মালিক তিনিই । তারপরও নিজেকে মুমিনদের জান- 
মালের ক্রেতা বলে বিষয়টির প্রতি গুরুত্বারোপ করেছেন । 
এখন প্রশ্ন হচ্ছে কেন এই গুরুত্ব? তার উত্তর দিয়েছেন আল্লাহ (সুব:) 
এই আয়াতেরই পরবর্তী অংশে । সেখানে বলা হয়েছে “তারা আল্লাহর 
পথে যুদ্ধ করে । অত:পর তারা মারে ও মরে । বুঝা গেল আল্লাহর 
রাস্তায় যুদ্ধ করার মাধ্যমেই মুমিনরা তাদের বিক্রয়কৃত জান-মাল ক্রেতা 
আল্লাহর কাছে হস্তান্তর করে থাকে । যে মালের ক্রেতা স্বয়ং আল্লাহ 


৯৬ সহীহ বুখারী ২৭৮৫ । 
৯৭ সুরা তাওবা ১১১। 


কিতাবুস সাওম ৫৮ 

(সুব:) সে মাল পঁচা, নষ্ট বা নিয় মানের হলে চলবে না। সেজন্য যেসব 
মুমিনদের জান এবং মাল আল্লাহ (সুব:) ক্রয় করেন তাদের 
কোয়ালিটিগুলো পরবর্তী আয়াতে উল্লেখ করেছেন । আয়াতটি হলো এই: 
১3৮০1 Sie NO AST SIL ০5০০০ 035৪] ১৮৫) 

(50 5 all ১১১০০ ০১৪৪০৭০ ৫ ৩৪ 9১৯৫1 Sy Ade 
অর্থ: “তারা তাওবাকারী, ইবাদাতকারী, আল্লাহর প্রশংসাকারী, সিয়াম 
পালনকারী, রুকুকারী, সিজ্দাকারী, সৎকাজের আদেশদাতা, অসৎকাজের 
নিষেধকারী এবং আল্লাহর নির্ধারিত সীমারেখা হেফাযতকারী । আর 
মুমিনদেরকে তুমি সুসংবাদ দাও ।” (সুরা তাওবা: ১১২) 
এ আয়াতে মুমিনদের ৯টি বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছে । কুরআনের 
অপর আরেকটি আয়াতে মুমিনদের গুণাবলী সম্পর্কে ইরশাদ হয়েছে: 

(০৮০৫৬০০৯০4০ ০৪৪4) ০৪৪) ৩০১ ৮০০০) 
অর্থ: “যারা ধৈর্যশীল, সত্যবাদী, আনুগত্যশীল ও ব্যয়কারী এবং শেষ 
রাতে ক্ষমাপ্রার্থনাকারী ৷” (সুরা আলে ইমরান: ১৭) 
এ আয়াতে ৫টি বৈশিষ্ট্য আলোচনা করা হয়েছে । কুরআনের আরেকটি 
আয়াতে ইরশাদ হয়েছে: 
৩ ৪১ ৩০0 CY) OPE pels ICN) ০০৮০০ BT ৩) 
2৬৮১১ ৮১০00 ৫) ০9৪ 5590 0500 পে) ০১০০ ১৯0 
Eh ১১709 (১) ০510 ৮১১৬০) ০৩০০ ১ ১5) (০)০ ১৪১৬ 
১০০১১ 555 05001 07) ১৯091 ৮১ এ) বে) ০৪৯১৬ পাস 

[৭ _ ৭:০3] (5395 Gs 

অর্থ: “অবশ্যই মুমিনগণ সফল হয়েছে, ১.যারা নিজদের সালাতে 
বিনয়াবনত ৷ ২. আর যারা অনর্থক কথাকর্ম থেকে বিমুখ | ৩. আর যারা 
যাকাতের ক্ষেত্রে সক্রিয় । ৪. আর যারা তাদের নিজেদের লজ্জাস্থানের 
হিফাযতকারী । ৫. আর যারা নিজেদের আমানতসমূহ ও অঙ্গীকারে 
যত্ববান। ৬. আর যারা নিজেদের সালাতসমূহ হিফাযত করে । তারাই 
হবে ওয়ারিস । যারা ফিরদাউসের অধিকারী হবে । তারা সেখানে স্থায়ী 
হবে ।” (সুরা মু'মিন: ১-১১) 


কিতাবুস সাওম ৫৯ 

এ আয়াতে সফলকাম মুমিনদের ৬টি বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে । প্রতিটি 
মুমিনের উচিত মাহে রমজানের এই সুবর্ণ সুযোগে পবিত্র কুরআনে বর্ণিত 
এই সকল গুণাবলী অর্জন করত: নিজেকে আল্লাহর কাছে জিহাদের 
মাধ্যমে শাহাদাত বরণ করে বিক্রয় করতে সচেষ্ট হওয়া । একারণেই 
রাসূলুল্লাহ (সা:) নিজেও শাহাদাতের তামান্না করতেন । সহীহ হাদীসে 
বর্ণিত হয়েছে: 
০১ 2059 49৬ এ] এতে ভে Canes এ৩ ক di ৩০ 2৯ ৩1 ৩৪ 
SE AGE ১ ভিজ 6 ০০৮৭ ৮৮ ৪৩১ Of Uf এ ভি 503 
তোপ SUNG all এন SIH মুন ১ CASS ৩ এও ৮৯6 ১89 
2৩1 ০৮ ৩19 ০৪ ৪ ৩ alt ০ ও ০ ভা ০১১০ ০ 

(৬১৬ পেস JS 
অর্থ: “আবু হুরায়রা (রা:) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (সা:) কে 
আমি বলতে শুনেছি যে, সেই মহান সত্তার কসম! যার হাতে আমার প্রাণ, 
যদি মুমিনদের এমন একটি দল না থাকত, যারা আমার থেকে কখনো 
দুরে থাকতে পছন্দ করে না অপরদিকে আমি যে তাদেরকে আমার সাথে 
যুদ্ধে নিয়ে যাবো সেরকম বাহনের ব্যবস্থাও করতে পারি না (এমন 
সমস্যা না হলে) আমি আল্লাহর রাস্তায় যুদ্ধকারী কোন “সারিয়্যা” থেকে 
অনুপস্থিত থাকতাম না। সেই সত্তার কসম! যার হাতে আমার জীবন, 
আমার খুব ইচ্ছা হয় আমি আল্লাহর রাস্তায় (যুদ্ধ করতে করতে) শহীদ 
হয়ে যাই । আবার জীবিত হই । আবার শহীদ হয়ে যাই । আবার জীবিত 
হই । আবার শহীদ হয়ে যাই ৷ 


প্রিয় মুসলিম ভাই ও বোনেরা! 

আল্লাহর নবী (সা:) যেই দ্বীনের জন্য যুদ্ধ করেছেন বিশেষ করে পবিত্র 
মাহে রমজানেও বদরের যুদ্ধ এবং মক্কা বিজয়ের মত অভিযান পরিচালনা 
করেছেন । সাহাবায়ে কেরামও যুদ্ধ করেছেন । আজকে সেই দ্বীন সর্বত্র 
লাঞ্চিত, পদদলিত | মুসলিম মা-বোনদের ইজ্জত নষ্ট করা হচ্ছে। 
মুসলিম নারী-শিশুদেরকে গণহারে হত্যা করা হচ্ছে ফিলিস্তিন, ইরাক, 


৯” সহীহ বুখারী ২৬০৪ | 


কিতাবুস সাওম ৬০ 
আফগ স্থান, কাশ্মীর, সরা হ সর্বত্র একই চিত্র । মজলুম 
মুসলমানের আর্তনাদে গোটা পৃথিবীর আকাশ-বাতাস ভারি হয়ে আছে। 
কুরআনের ভাষায় আমাদেরকে আহবান করা হয়েছে: 
39097 ৮০0) JEN ৩০ ০? all এন ৬ OS ৫ 2৫ 5০) 
YG ৩3১৫: এ 050 GA Sh মু ০০৩ ০ ৬ ৫ 9955 ০ 

[Ve dl] 110৮2 SSL ০ এ ০৮০ 
অর্থ: “আর তোমাদের কী হল যে, তোমরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করছ না! 
অথচ দুর্বল পুরুষ, নারী ও শিশুরা ফরিয়াদ করছে, “হে আমাদের রব, 
আমাদেরকে এই জালিম অধ্যুষিত জনপদ থেকে বের করে নিন এবং 
আমাদের জন্য আপনার পক্ষ থেকে একজন অভিভাবক নির্ধারণ করুন । 
আর নির্ধারণ করুন আপনার পক্ষ থেকে একজন সাহায্যকারী 1৮৯৯ 
হে মুসলিম যুবকেরা! তোমাদের কানে কি আল্লাহর এই আহবান পৌছে 
নি? সারা পৃথিবীর মজলুম মুসলমানদের চিৎকার কি তোমাদের রক্তে 
শিহরণ জাগাবে না? কে সাড়া দিবে আল্লাহর এই দ্বীপ্ত আহ্বানে? 
তোমরাই । তোমাদেরকেই আবার ময়দানে ঝাঁপিয়ে পরতে হবে । 
খালিদ বিন ওয়ালিদ এর মতো । 
যেনে রাখো! যে আল্লাহ সুব:, যেই কুরআনে, যেই রাসূলের উপর, যেই 
সূরায় (সূরায় বাকারার ১৮৬ নং আয়াতে) els 
£0|"তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে ৷” নাযিল করেছেন 
সেই আল্লাহ, সেই কুরআনেই, সেই রাসূলের উপর, সেই সূরাতেই (সূরায় 
বাকারার ২১৬ নং আয়াতে) বলেছেন, 
JE SE তোমাদের উপর কিতালকে ফরজ করা হয়েছে ।” 
অথচ ৫5০0 5 =" তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে ৷” 
মানতে তোমাদের কোনো আপত্তি নেই । তোমরা এটা পালন করার জন্য 
বাজারে জিনিষ পত্রের দাম বাড়িয়ে দিয়েছো । সিয়ামের মাধ্যমে শরীরের 
যতটুকু ঘাটতি হয়েছে, তা পূরণ করার জন্য খাবারের নতুন নতুন বিভিন্ন 
হো নাসা তা ডিক 
তারপরে সিয়াম শেষে ঈদুল ফিতর এর প্রস্তুতির জন্য নতুন নতুন জামা- 


৯৯ সুরা নিসা ৭৫। 


কিতাবুস সাওম ৬১ 
কাপড়ের ফরমায়েশ দিয়ে রেখেছো । যুবতী মা-বোন ও মেয়েদেরকে 
অর্ধনগ্ন করে ঈদের কেনা-কাটার জন্য গোটা রমজান মাস মার্কেটে ছেড়ে 
দিয়েছো । প্রতিটি মসজিদে তারাবীহ এর জন্য সুমধুর কণ্ঠের হাফেজ 
সাহেবদেরকে নিয়োগ দিয়েছো । তাদেরকে মোটা অংকের পারিশ্রমিক 
রাস্তার লেংরা-লুলা, আতুর-খোঁড়া, অন্ধ-বধির ভিখারীদেরকেও হার 
মানিয়েছো । 
অথচ | ৫৬৫1 "তোমাদের উপর কিতালকে ফরজ করা 
হয়েছে ।” শুনে তোমরা আঁতকে উঠো । যারা এই আয়াত গুলো 
তোমাদেরকে পাঠ করে শোনায় তোমরা তাদেরকে জঙ্গিবাদী বলো । যারা 
রক্ষার জন্য, ভূমি রক্ষার জন্য, মা-বোনদের ইজ্জত রক্ষার জন্য, সর্বোপরি 
জিহাদের আয়াত শুনলে ক্ষেপে যান । খতীব সাহেবদেরকে জিহাদ ও 
কিতাল এর আলোচনা করতে বাঁধা প্রদান করেন । সেক্যুলার-পপুলার 
মুসল্লীগণ চেহারা মলিন করে ফেলেন । 
এর কারণ কি? হ্যা । কারণটা মহান আল্লাহ তা'আলা নিজেই বলেছেন । 
শ 576 587 ৩৩ ৮৩৬ “তোমাদের উপর কিতালকে ফরজ করা 
হয়েছে, অথচ তাঁ তোমাদের কাছে অপছন্দনীয় ।” (সুরা বাকারা, 
আয়াত ২১৬) 
উপর কিতালকে ফরজ করা হয়েছে ।” মানবে না, তারা রোজাদার হতে 
শাকেরীন হতে পারে, পীর-বুজুর্গ হতে পারে কিন্তু মুমিন হতে পারে না। 
তারা দুনিয়াতে ভোগ-বিলাসিতা, আরাম-আয়েশ ও স্বাচ্ছন্দে কাটালেও 
জান্নাতে যেতে পারবে না । কেননা মহান আল্লাহ সুব: বলেছেন, 


কিতাবুস সাওম ৬২ 

৮৬7 8 ০19৮ 0৭0 4৪ টি (5 Lodi 19৯৩ Sf ts hf 
pad ৬০ 4০ 2 0৮3 এ১০০। IA ৬193)3 পাও ন্ট 

{YEP 05 40 ৮৬! 0 
অর্থ: “তোমরা ভেবেছো! যে, তোমরা জান্নাতে প্রবেশ করবে অথচ 
এখনো তোমাদের উপর আসেনি এ সকল বিপদাপদ, মুসীবত যা 
এসেছিলো তোমাদের পূর্ববর্তী লোকদের উপর । তাদেরকে স্পর্শ 
করেছিল কঠিন দুর্যোগ, ভয়াবহ ও সীমাহীন মসীবত এবং (শক্রকর্তৃক) 
সৃষ্ট ভূমিকম্প (মারাত্মক আক্রমণ যা ভূমিকম্পের ন্যায় পৃথিবীকে 
প্রকম্পিত করে তোলে) । এমনকি রাসূল ও তার সাথি মুমিনগণ এটা 
বলতে বাধ্য হয়েছিলেন, ‘কখন আল্লাহর সাহায্য (আসবে)? জেনে রাখ, 
নিশ্চয় আল্লাহর সাহায্য নিকটবর্তী ।” (সূরা বাকারা আয়াত ২১৪) 
এই আয়াতে স্পষ্টভাবে বলা হয়েছে, আমাদের প্রতিও বিপদাপদ, 
মুসীবত ও শত্রুদের আক্রমণ হবে । সুতরাং ভয় পেয়ো না। বরং 
এগিয়ে যাই হেরার আলোকজ্ভ্বল রাজ পথের দিকে । মুক্ত করি 
আমাদের মজলুম মা-বোনদেরকে ৷ কায়েম করি আল্লাহর জমীনে 
আল্লাহর দীনকে | ধ্বংস করি মূর্তি ও মূর্তি সতরক্ষণকারীদেরকে । 
বিনিময়ে | আল্লাহ আমাদের কবুল করুন । আমীন । 


কিতাবুস সাওম ৬৩ 
০০০০) hs LS 
রমজানকে কিভাবে বরণ করবো? 

এত মযাদা এবং ফজীলতের এই মাসকে আমরা কিভাবে স্বাগত 
জানাবো? কিভাবে বরণ করবো? খেলা-ধুলা, গল্প-গুজব, আড্ডাবাজি 
করেই কি আমরা রমজান অতিবাহিত করবো? না! বরং আল্লাহর নেক 
বান্দারা তথা সালাফে-সালেহীনগণ যেভাবে রমজানকে স্বাগত 
জানিয়েছেন, তারা যেভাবে রমজানকে বরণ করেছেন সেগুলো আমরা 
ভালো করে জানি এবং আমল করার চেষ্টা করি । 


প্রশ্ন: আমাদের সালাফগণ কিভাবে রমজানকে বরণ করতেন? 
উত্তর: আমাদের সালাফগণ রমজান মাসে যে সকল ইবাদত করতেন তার 
কিছু অংশ নিয়ে পেশ করা হলো । 


১. ০৮৩। (সাওম আদায় করা) 
রমযান মাসের প্রথম এবং প্রধান কাজ হলো সাওম আদায় করা । 
কোরআন-হাদীসে সাওমের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে বু আলোচনা 
রয়েছে । পবিত্র কোরআনে আল্লাহ তায়ালা বলেন: 
০৫৫4 ৮03 0৮ পে ES SF ১4 ক জজ HT 05 ৪ 
[NAY 5,40] ১১৫ 
অর্থ: “হে মুমিনগণ, তোমাদের উপর সিয়াম ফরয করা হয়েছে, যেভাবে 
ফরয করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর | যাতে তোমরা 
তাকওয়া অবলম্বন কর ।” (সুরা বাকারা ১৮৩) 
Po ie Bd ০৪০ Sl 910৮ ১৬ ০ লিও LES শি 5৩৪ 
৩৪৩ NE Balt SYS 2 SY Ha UG Pat oS 40 ০ 
[1/২০:5)221] OCS al nS 
অর্থ: “সুতরাং তোমাদের মধ্যে যে মাসটিতে উপস্থিত হবে, সে যেন 
তাতে সিয়াম পালন করে । আর যে অসুস্থ হবে অথবা সফরে থাকবে 
তবে অন্যান্য দিবসে সংখ্যা পুরণ করে নেবে । আলাহ তোমাদের সহজ 
চান এবং কঠিন চান না । আর যাতে তোমরা সংখ্যা পূরণ কর এবং তিনি 


কিতাবুস সাওম ৬৪ 
তোমাদেরকে যে হিদায়াত দিয়েছেন, তার জন্য আলাহর বড়ত্ব ঘোষণা 
কর এবং যাতে তোমরা শোকর কর ।” (সুরা বাকারা :১৮৫) 
হাদীসে আল্লাহর রাসূল (সা:) রোজার বিশেষ ফজীলতের ঘোষণা 
দিয়েছেন । তনধ্য হতে কয়েকটি নিয়ে উল্লেখ করা হলো । 
05055 le di Se 51 050 0 J AS dl ৬৬) 88৯ এ ১৪ 
EA ০৪ as এ ভা! Wl 9 Kodi ০৩ BST ও ০০ 
৮০ ৩৮1৩ ০০৪) দিদি € ৫৫ এই ৪9 এ এ 0 2৬ 
১০ এ] ১৬ শে ভি ১০৪9 এ পএ ৬ 89) ০2 ০৪ ৯৮ ০৬৯ 
Sal ১ 

অর্থ: “আবূ হুরায়রা (রা:) থেকে বর্ণিত । তিনি বলেন নবী (সা:) 
বলেছেন: “মানব সন্তানের প্রতিটি নেক কাজের সওয়াব দশ গুণ থেকে 
সাতশ" গুণ পর্যন্ত বাড়িয়ে দেয়া হয় । মহান আল্লাহ তায়ালা বলেনঃ “কিন্তু 
রোযা আমারই জন্য+”” এবং আমি নিজেই এর প্রতিফল দান করবো । 
বান্দাহ আমারই জন্য নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করেছে এবং পানাহার 
পরিত্যাগ করেছে ।” রোযাদারের জন্য দ’টি আনন্দ রয়েছে । একটি তার 
ইফতারের সময় এবং অপরটি তার প্রতিপালক আল্লাহর সাথে সাক্ষাতের 
সময় । রোযাদারের মুখের দুর্গন্ধ আল্লাহ তা'য়ালার কাছে মিশকের 
সুগন্ধির চেয়েও অধিক সুগন্ধময় 1৮১০১ 
অপর আরেক হাদীসে রাসুল সা. ইরশাদ করেন: 
4 ০০০০ ৪৩০ 0০৮০9 4৬ এ] এত এ] ০১০০ ০৪ ০৩ 5০৯ জা ১৪ 

(৬১০৮০ ০০৮৮) ৭9১ ০ RS 5 এ 2 ০০০৮ 


১০০ রোযা আমারই জন্য’: সকল ইবাদতই আল্লাহর জন্য তবে অন্যান্য ইবাদত যেমন, নাময, হজ্জ, 
যাকাত ইত্যাদি লোক দেখানোর জন্য কেউ কেউ করতে পারে । কিন্তু রোযার মধ্যে লোক দেখানোর 
প্রবৃত্তি থাকে না । কারণ গোপনে পানাহার করলে আল্লাহ ছাড়া কেউই জানতে পারে না । আর একমাত্র 
আল্লাহর ভয় ছাড়া কিছু তাকে বাধা দেয় না । তাই আল্লাহ নিজেই এর প্রতিদান দিবেন । আর দাতা 
যখন নিজ হাতে দান করেন বেশীই দান করেন । 


১১ সহীহ বুখারী /৬৯৮৪ ; সহীহ মুসলিম /২৫৭৩ ; সুনানে নাসাঈ /২২১১; সুনানে তিরমিজি /৭৬১। 


কিতাবুস সাওম ৬৫ 
অর্থ: আবু হুরায়রা (রা:) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা:) 
ইরশাদ করেনঃ যে ব্যক্তি ঈমানসহ সওয়াবের আশায় রমযানের সিয়াম 
পালন করে, তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হয় ।”*৭২ 
টীকা ৪ মুহাদ্দিস ও ফকীহদের মতে এক্ষেত্রে ঈমানের অর্থ হলো একথা 
বিশ্বাস করা যে রমযানের রাতে তারাবীহ পড়া হক ও সত্য । মহান 
আল্লাহর কাছে এর অনেক মর্যাদা । আর ইহতিসাবের অর্থ হলোঃ রমযান 
মাসের এই ইবাদত দ্বারা সে একমাত্র আল্লাহর সন্তুষ্টি কামনা করবে । 
মানুষকে দেখানো বা অন্য কোন উদ্দেশ্যে সে এটা করবে না। অর্থাৎ 
ইসলাম বা মহান আল্লাহর প্রতি একনিষ্ঠতার পরিপন্থী কোন উদ্দেশ্যে বা 
মনোবৃত্তি নিয়ে রমযানের রাতে নামায বা ইবাদত করবেনা- এটাই 
ইহতিসাব । 
মুহাদ্দিসদের মতে, “কিয়ামুল্‌ লায়ল ফি রামাদান’ এর অর্থ তারাবীহর 
নামায । তবে তারাবীহর নামায একাকী বাড়ীতে পড়াই উত্তম না 
জামায়াতের সাথে মসজিদে পড়াই ইত্তম এ ব্যাপারে উলামায়ে কিরাম ও 
আয়েম্মাগণ দ্বিমত পোষণ করেছেন । ইমাম আবু হানিফা, আহমদ ইবনে 
হাম্বল, শাফেয়ী ও তার অধিকাংশ অনুসারী এবং ইমাম মালিক (র:) এর 
অনুসারী কোন কোন আলেমের মত হলোঃ মসজিদে জামায়াত করে 
পড়াই উত্তম যা হযরত ওমর ও সাহাবায়ে কিরাম (রা:) করেছিলেন । 
তবে ইমাম মালিক ও আবু ইউসুফ (র:) এবং ইমাম শীফেয়ীর অনুসারী 
কোন কোন আলেমের মতে, একাকী বাড়ীতে পড়া যে কোন ব্যক্তির জন্য 
সব্বপেক্ষা উত্তম নামায । 


২. ?৩। তোরাবীহ-র সালাত) 

রমযান মাসে দ্বিতীয় প্রধান ইবাদত হলো কিয়ামুল লাইল (তারাবীহ-র 

সালাত) । 

৩ ০০০206905০3 ৮০১ ale ঞ এপ DID ০505 এ ১৪ 
জেল 02১) 4৪১ ০০ BES ০ 4 ০ ৫০০৮ 


১২ সহীহ বুখারী ৩৭; সহীহ মুসলিম ১৬৫৬ । 


কিতাবুস সাওম ৬৬ 
অর্থ: “আবু হুরায়রা (রাঃ) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ (সো:) 
বলেছেনঃ যে ব্যক্তি রমজানে ইমান এবং ইহতিসাব এর সহিত রাত্রি 
জাগরণ করল তার পিছনের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হয় 1৮১০৩ 


প্রশ্ন: “ক্য়ামুল লাইলের' (তারাবীহ) এর বিধান কি? 
উত্তর: রমজানের 'ক্রিয়ামুল লাইল' (তোরবীহ) একটি গুরুত্বপূর্ণ সুন্নাত । 
হাদীসে ইরশাদ হয়েছে: 
af ০2৮০3 আদ dln ৩০ dt 485৮ একা শি ওপর ৬ ৬ 
তাপ তে এ৩ ০০৬১ ১5 ভি লি) ৩ dl এত এ] ০৯০) ০29 
1০৮৮8 এ) BI ঝা dy পি ale dln এ ৭1 ০8০৩৩ ৩৪ 
Ce ০০) BG টি ০০১ শি ৩০০ 
অর্থ: “নজর ইবনে শাইবান বলেন আমি আবু সালামা ইবনে আবদুর 
রাহমানকে বললাম, আমাকে তুমি রমজান মাস সম্পর্কে এমন একটি 
হাদীস শুনাও যা তুমি তোমার পিতার নিকট থেকে শুনেছ এবং তোমার 
পিতা সরাসরি রাসূলুল্লাহ (সা:) এর থেকে শুনেছেন, যেন তোমার পিতা 
এবং রাসূলুল্লাহ (সা:) এর মাঝখানে কোন ভায়া মাধ্যম না থাকে। 
তিনি বললেন হ্যা! আমার পিতা আমাকে বলেছেন যে, রাসূলুল্লাহ (সা:) 
ইরশাদ করেছেন: নিশ্চয়ই আল্লাহ (সুব:) রমজানের সিয়ামকে ফরজ 
করেছেন আর আমি তোমাদের জন্য রমজানের কিয়ামকে (তারাবীহকে) 
সুন্নত করেছি ।”১০৪ 
এই হাদীস থেকে বুঝা গেল যে, তারাবীহের সালাত রাসূল (সা:) কতৃক 
ঘোষিত একটি গুরুত্বপূর্ণ সুন্নাত । আল্লাহর রাসূল (সা:) নিজেও কয়েক 
রাতে তারাবীহের সালাত আদায় করেছেন । কিন্তু তারপরে ফরজ হয়ে 
যাওয়ার আশংকায় আর পড়েন নাই । যার বিস্তারিত বিবরণ নিম্নের 
হাদীসটিতে বর্ণিত হয়েছে: 


১০৩ সহীহ মুসলিম ১৮১৬ 
১০* সুনানে নাসায়ী ২২০৯। 


কিতাবুস সাওম ৬৭ 

৬৮ আত Er ee 3 আপ আআ ভি আআ ০5৮১ 02 gs dl ৬৯১ Se ৩ 
| 9০৮০৪ তে ead ১৫ ৩৬১ ৬৮০3 dl ও SS Jl 8 
০ eel fal G53 1 god PUL cel এত 1৯০০১ পক FE ৬৬ 
৬ ada lad এপ পিল 3 আপ dl ৬ত dil ০১০১ EPS BUN ৪৪ 
৬৪ ৬১৬ ০৮০ ১১৩০ ০০৮ ৪৮ এআ ০৮ এপ ps 9 DDL SS 
৬০৩১ ৮৩৬৩ ৬ ০৪৪ 4 SB ০০ ও) JU ASS PUL এপ 5 2d 
34 লুপ dl ভি Bl 0950 BFS (তি 1) ale ০০০ 0 Lis 

১ ৬৬ ৯৭19 ৮০ 
অর্থ: “আয়শা (রা:) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা:) গভীর 
রাতে বের হয়ে মসজিদে সালাত আদায় করেন, কিছু সংখ্যক পুরুষ তাঁর 
পিছনে সালাত আদায় করেন । সকালে লোকেরা এ সম্পর্কে আলোচনা 
করেন ফলে লোকেরা অধিক সংখ্যায় সমবেত হন । তিনি সালাত আদায় 
করেন এবং লোকেরা তাঁর সঙ্গে সালাত আদায় করেন । সকালে তাঁরা এ 
বিষয়ে আলাপ-আলোচনা করেন । তৃতীয় রাতে মসজিদে মুসন্লীর সংখ্যা 
আরো বেড়ে যায়। এবপর রাসুলুল্লাহ (সাঃ) বের হয়ে সালাত আদায় 
করেন ও লোকেরা তাঁর সঙ্গে সালাত আদায় করেন । 
চতুর্থ রাতে মসজিদে মুসন্লীর সংকুলান হল না, কিন্তু তিনি রাতে আর 
বের না হয়ে ফজরের সালাতে বেরিয়ে আসলেন এবং সালাত শেষে 
লোকদের দিকে ফিরে প্রথমে তাওহীদ ও রিসালতের সাক্ষ্য দেওয়ার পর 
বললেন, শোন! তোমাদের (গতরাতের) অবস্থান আমার অজানা ছিল না, 
কিন্তু আমি এই সালাত তোমাদের উপর ফরয হয়ে যাবার আশংকা করছি 
(বিধায় বের হই নাই) । কেননা তোমরা তা আদায় করায় অপারগ হয়ে 
পড়তে । রাসূলুল্লাহ (সা:) এর ওফাত হলো আর ব্যাপারটি এভাবেই 
থেকে যায় 1৮ ১০৫ 
তারপরে সাহাবাগণ বিচ্ছিন্নভাবে তারাবীহ আদায় করতেন । পরবর্তীতে 
ওমর (রা:) পরবতাঁতে মনে করলেন যে, এখন তো আর ফরজ হওয়ার 
আর কোন সম্ভবনা নেই । তাই তিনি একজন ইমামের পিছনে তারাবীহের 


১০৫ সহীহ বুখারী ১৮৮৫ । 


কিতাবুস সাওম ৬৮ 
সালাত আদায় করার ব্যবস্থা করেন । যার বিস্তারিত বিবরণ নিম্নের 
হাদীসটিতে রয়েছে । 
dl ৮) ৩৬৬1 ০2 ০০ ভে ৬০ UU Sf SUAS op ৩9 এটি ৩৪ 
এপ] (৯০ ভাপ 58০৪০ 6103 PONG dl ০! ০০৩০১ ও এ এপ 
৬৬ 5১৪ তই ও) ও! ১৮ এ ৬৯০ ৮১০ had ০০ ৬০০৪ 
A 4০ ৩৩ ES 0 ডো ৬ Ed 8১৮ 6 fl OGY ৮19 GSU 
৫০ ০5০0 303 ০৭৯ ead ৮০ ps JU ৮৪১৩ ৪১০ ০৬ Aly sp 
০19)) 407 ০১ ০৮ ০৮59 0501 ০৯ 85 ০৯৪৪ 1 ০ ০৭ 
৮ 
অর্থ: আবদুর রাহমান ইবনে আবদ আল-ক্বারী (র:) থেকে বর্ণনা 
করেন, তিনি বলেন, আমি রমজানের এক রাতে ‘ওমর ইবনুল খাত্তাব 
(রা:) এর সঙ্গে মসজিদে নববীতে গিয়ে দেখতে পাই যে, লোকেরা 
বিক্ষিপ্ত জামায়াতে বিভক্ত । কেউ একাকী সালাত আদায় করছে আবার 
কোন ব্যক্তি সালাত আদায় করছে এবং তার ইকতেদা করে একদল 
লোক সালাত আদায় করছে । “ওমর (রা:) বললেন, আমি মনে করি যে, 
এই লোকদের যদি আমি একজন ক্বারীর (ইমামের ) পিছনে একত্রিত 
করে দেই, তবে তা উত্তম হবে । এরপর তিনি উবাই ইবনে কা'ব (রাঃ) 
এর পিছনে সকলকে একত্রিত করে দিলেন । পরে আর এক রাতে আমি 
তাঁর (ওমর (রা:) সঙ্গে বের হই । তখন লোকেরা তাদের ইমামের সাথে 
সালাত আদায় করছিল । ওমর (রো:) বললেন, কত না সুন্দর এই নতুন 
ব্যবস্থা ! তোমরা রাতের যে অংশে ঘুমিয়ে থাক তা রাতের এ অংশ 
অপেক্ষা উত্তম যে অংশে তোমরা সালাত আদায় কর, এর দ্বারা তিনি শেষ 
রাত বুঝিয়েছেন, কেননা তখন রাতের প্রথমভাগে লোকেরা সালাত 
আদায় করতো ।১০৬ 
এখানে বুঝা গেল তারাবীহের সালাত নিয়মিতভাবে জামাআ'তের সাথে 
বর্তমানে যে চালু আছে এটা ওমর রো:) থেকে শুরু হয়েছে । এই হাদীসে 
“কত না সুন্দর এই নতুন ব্যবস্থা !” এ কথা দ্বারা বেদআতীগণ 


১৬ সহীহ বুখারী ১৮৮৩ । 


কিতাবুস সাওম ৬৯ 
বেদআ'তে হাসানার স্বপক্ষে দলীল পেশ করে থাকে । অথচ এটা শুধুমাত্র 
শাব্দিক অর্থে বিদআত বা নতুন ব্যবস্থা বলা হয়েছে । নতুবা ইসলামের 
পরিভাষায় বেদআ’ত বলা হয় %] | ১1০ ০৪২]| ৬৪ ৩/১৯১। দ্বীনে 
ইসলামের ভিতরে ইবাদতের আকারে সওয়াবের উদ্দেশ্যে ভিত্তিহীনভাবে 
নতুন করে কোন কিছু তৈরি করা । সে অনুযায়ী তারাবীহের সালাতকে 
কোনভাবেই বিদআত বলা যায় না। কেননা তারাবীহের সালাত আল্লাহ 
রাসূল (সা:) নিজে আদায় করেছেন এবং জামাআ'তের সাথেই আদায় 
করেছেন । যা বুখারী, মুসলিম সহ হাদীসের সকল কিতাবেই উল্লেখ 
রয়েছে । তারপরে ওমর ইবনে খাত্তাব রো:) যে নতুন করে নিয়মিত 
জামাতের ব্যবস্থা করলেন তাকেও বিদআ”'ত বলা যায় না । কেননা তিনি 
একজন “খোলাফায়ে রাশেদার’ একজন অন্যতম খলিফা । আর রাসূলুল্লাহ 
(সা:) ইরশাদ করেছেন : 
০১১50 SAE SLAB ০০ এন ৮৬ HC 2 ৮৩ ৩০ 
৮১৯১৩৪9৯১৬৭ ০১৯১) HUG ৩ ৬6১০) le KS 

(3৮৮৮8 ১95 এ ৩৮১) মস ৪৪4 ০৪ এ 
অর্থ: “ইরবাত ইবনে সারিয়া রো:) থেকে বর্ণিত, তিনি বলেন তোমরা 
আমার সুন্নাহ এবং সঠিক পথের দিশাপ্রাপ্ত খোলাফায়ে রাশেদীনের 
সুন্নাতকে অনুসরণ কর । এবং উহা শক্তভাবে ধারণ কর এবং মাড়ির দাঁত 
দ্বারা আঁকড়ে ধর । আর খবরদার! তোমরা নবআবিষ্কৃত কাজ থেকে বেঁচে 
থাক | কেননা (ইবাদতের উদ্দেশ্যে) নতুন করে তৈরি করা সকল কাজই 
বিদ“'আহ । আর সকল বিদআ’ত ই গোমরাহী , ভ্রষ্ঠতা 1৮০ 
সুতরাং ওমর (রা:) যে কাজটি করেছেন সেটিকে কোন অবস্থাই 
ইসলামের পরিভাষায় বিদআ’ত বলা যায় না। ওমর (রা:) নিজে যেটা 
বলেছেন তা শুধুমাত্র শাব্দিক অর্থে বলেছেন | কাজেই এটাকে ভিত্তি করে 
বিদআ’তকে হাসানা ও সায়্যিআহ তে ভাগ করে ইসলামের মধ্যে বিভিন্ন 
প্রকার বিদআত তৈরি করা । মুলত: রাসূল (সা:) এর রেখে যাওয়া 
ইসলামকে ধংস করার চক্রান্ত ছাড়া আর কিছুই না । 
প্রশ্ন: “ক্বিয়াম়ুল লাইল’ (তারাবীহ) কত রাকআত? 


১৭ সুনানে আবু দউদ ৪৬০৯ । 


কিতাবুস সাওম ৭০ 
উত্তর: তারাবীর সালাতের রাকাআত নিয়ে ইমামদের মধ্যে মতবিরোধ 
রয়েছে । কেউ বলেছেন বিশ রাকাআ’ত আবার কেউ বলেছেন আট 
রাকাআ’ত । আরো অনেক মতামত রয়েছে । তবে বর্তমানে শুধু ২০ 
রাকাআত ও ৮ রাকাআতের আমলই চালু আছে । 
প্রশ্ন: যারা বিশ রাকাআতের প্রবক্তা তাদের দলীল কি? 
উত্তর: যারা ২০ রাকাআতের প্রবক্তা তাদের দলীলগুলো নিম প্রদত্ত 
হলো: 
০৮ উঁকি 9৩6০ UE 22:5৮ EHO : ০৪ nail gf 
(৮0 এনএ dl) BS) apie ০৬০০ 
অর্থ; “আবুল খাসিব (রা:) বলেন, সুওয়ইদ বিন গাফালাহ রমজান মাসে 
পাঁচ বৈঠকে বিশ রাকাআত তারাবীহ সালাত পরিয়েছেন” । ১০৮ 
এছাড়াও তারা আরো দলীল পেশ করেছেন । 
৬৪৪০ 65:08 LE i ০0 LE ১6 তু ০০৮৭ এ af 
৬৮০ SE ১৬০: JU ৪9 ape ০০৫০ এপ ১৪০ ote ০ 5১০) 
(৬৪০ AF ৪১ ও el SIS পান) পে ৮৪ LG এ] 
অর্থ: “আবু আবদুর রহামান আস সুলামী (র:) আলি (রা) থেকে বর্ণনা 
করেন যে, তিনি রমজান মাসে কুররাদেরকে হোফেজদেকে) ডাকলেন । 
এবং তাদের মধ্য থেকে একজনকে আদেশ দিলেন সে যেন লোকদেরকে 
নিয়ে ২০ রাকাআত সালাত আদায় করে । (বর্ণনাকারী বলেন) আলি 
(রা:) তাদের বেতেরের ইমামতি করতেন” 1১০৯ 
অপর হাদীসে উল্লেখ আছে । 
৩৮০১ ও alll ভিপি আর্ত GON ৩৪ ed) of RI আশ তি ০ 
(৫৭ /৭ ০) ded Bf 9/--8১20) ০১৬ 55 25) ০২১৪ 2১৬০ 
অর্থ: “হাসান আব্দুল আযীয বিন রাফি (র:) বলেন, উবাই ইবনে রো:) 
পড়তেন | এবং বেতের পড়তেন তিন রাকাআত ৷”? 


১৮ সুনানে বাইহাকী ৪৮০৩ । 
১০৯ সুনানে বাইহাকী ৪৮০৪ | 
১” মুসান্নফে ইবনে আবী শাইবা 


কিতাবুস সাওম ৭১ 
আরেকটি হাদীসে উল্লেখ আছে: 
৩:১৬ ০৮০৪১ এ la UN ৮৮০১ 4 dil ওত এ ০১৮১ Of nls onl ৩ 
(Ye 19০) এও Gf on-call) 5303 bs) 
অর্থ: ইবনে আব্বাস রো:) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ (সা;) 
রমাজনে বিশ রাকাআ”ত সালাত পড়তেন এবং বিতির এর সালাতও 
পড়তেন ৷” 
অপর হাদীসে উল্লেখ আছে: 
৩) ০০০) ও চি তাহ ভিত ও ALON ৩৬ ০৯৮ yf SU ০প 
(Yee |) and 1০13 kale) 
অর্থ: “নাফে’ ওমর (রা:) থেকে বর্ণনা করেন যে তিনি বলেন ইবনে আবী 
মূলাইকা আমাদেরকে নিয়ে রমজানে বিশ রাকাআ’ত সালাত আদায় 
করতেন ৷”**২ 
এই হাদীসগুলোর উপর ভিত্তি করে অধিকাংশ মুসলমানরা বর্তমানে ২০ 
রাকাআ’ত তারাবীহ পড়ছে । এবং মসজিদে হারাম এবং মসজিদে নববীর 
আমল এটাই । 


প্রশ্ন: যারা ৮ রাকাআত সালাতুত তারাবীর প্রবক্তা তাদের দলীল কি? 
উত্তর: যারা ৮ রাকাআত সালাতুত তারাবীর প্রবক্তা তারা নিয়ে 
হাদীসগুলো দিয়ে দলীল পেশ করে : 


১০০ US LS ৬৬ 40 ৮০) LSE ICH ৮০ এ৪ 2 LC ডি 
49 ০5০5) ১89 ৩৬ ৩ ১4 ০০০ এ 7150 বড এ0। এ এ] 55০ 
শি ০১৮১ ০৮০৮ OF IS & এয এ ক) ৪৯৩ ৬০৮ এত ৩ ৩ 
401 ০৯১ ৪ ০ 2১ 00১ ৬০ £ 0 ০৫09৮) ৩৬ ৮:৮৮ এ 9৪ জট 9৮4 
EIA (০৮) ob 2৫ UG ০৩৩ লে OL মত 5 ০৬ 955১2 of 

৫০ 1) ০ -_ 


৯১১ মুসন্নাফে ইবনে আবী শাইবা:২৮৬। 
*১২ মুসান্নাফে ইবন আবী শাইবা ২২৭ । 


কিতাবুস সাওম ৭২ 

অর্থ: “আবু সালামা বিন আবদুর রহমান থেকে বর্ণিত যে, “তিনি 'আয়শা 
(রা:) কে জিজ্ঞাসা করলেন, রমজানে রাসূলুল্লাহ (সা:) এর সালাত কিরূপ 
ছিল? তিনি বললেন, রমজানে মাসে ও রমজান ছাড়া অন্য সময়ে (রাতে) 
তিনি এগারো রাকাআত হতে বৃদ্ধি করতেন না। তিনি চার রাকাআত 
সালাত আদায় করতেন, সে চার রাকাআ'তের সৌন্দর্য ও দৈর্ঘ ছিল 
প্রশ্নাতীত । এরপর চার রাকাআত সালাত আদায় করতেন , তার সৌন্দর্য 
ও দৈৰ্ঘ ছিল প্রশ্নীতীত । এরপর তিন রাকাআত সালাত আদায় করতেন । 
আমি (আয়শা রা:) বললাম, ইয়া রাসূলুল্লাহ (সা:) আপনি বিতর 
আদায়ের আগে ঘুমিয়ে যাবেন? তিনি বললেন, হে আয়শা! আমার 
দু'চোখ ঘুমায় বটে কিন্তু আমার কালব নিদ্রাভিভূত হয় না ।”*** 

এ হাদীস থেকে বুঝা গেল যে, রাসূলুল্লাহ (সা:) রমজান ও রমজান ছাড়া 
অন্য কোন সময়ে রাতে এগার রাকাআতের বেশী সালাত আদায় করেন 
নাই । আট রাকাআত ছিল তারাবী বাকি তিন রাকাআত বেতের । যেহেতু 
হাদীসটি সহীহ এবং হাদীসের গ্রহণযোগ্য সকল কিতাবেই বর্ণিত 
হয়েছে । তাই তারা এটির উপরেই আমল করে থাকেন । মক্কা মদিনায় 
“সালাতুৃত তারাবী” আদায় করা হয়ে থাকে । 


হাদীসগুলো সম্পর্কেকি বলেন? 

উত্তর: তারা বিশ রাকাআতের হাদীসগুলো সম্পর্কে বলেন যে, এ গুলো 
কোন সহীহ সনদে বর্ণিত হয় নি । যদিও হাদীসের সংখ্যা অনেক বেশি । 
হাজার কলাগাছ একত্র করলেও একটি তালগাছ হবে না। আয়েশা (রা:) 
থেকে বর্ণিত হাদীসটি সহীহ ও সরীহ* (সনদের বিবেচনায় বিশুদ্ধ ও 
বক্তব্যের ক্ষেত্রে স্পষ্ট) । তাই এ ডজন খানিক হাদীস মিলেও আয়েশা 
(রা:) থেকে বর্ণিত একটি হাদীসের মোকাবেলা করতে পারবে না। 
একারণেই তারা আট রাকাআতের হাদীসটিকে গ্রহণ করেছেন । আর বিশ 
রাকাআতপন্থিদের হাদীসগুলো সম্পর্কে বলেন যে এগুলো কোন সহীহ 
সনদ দ্বারা প্রমানিত নয় । যেমন: ইমাম নাসিরুদ্দীন আলবানী (রহ:) তার 
প্রসিদ্ধ কিতাব “তামামূল মিন্নাহ’ নামক কিতাবে বলেন: 


৯ সহীহ বুখারী ১৮৮৬ ; মুসলিম ১৫৭৫ । 


কিতাবুস সাওম ৭৩ 
০3. ০৪০ এ 93 ০০ ৬০১ ৪১১০০ ৮৬ NR ০৬৬ ৩ তা এ, 


(GUY ১০৯ BL) Das GS আনছে এ DD ও 3১ এ ০৬৬১ ps 
অর্থ: “ওসমান (রা:) এর থেকে বিশ রাকাআত তারাবী সম্পর্কে কোন 
দুর্বল সনদেও কোন হাদীস বর্ণিত হয়েছে বলে আমার জানা নেই । আর 
ওমর ও আলি (রা:) থেকে যে হাদীসগুলো বর্ণনা করা হয়েছে তার 
সবগুলোই দুর্বল 1৮১৯? 


৩. এ৷ (দান-খয়রাত করা) 
রমজান মাসের আরেকটি ইবাদত হলো “ছাদাকাহ করা’ (অর্থাৎ ফিতরা 
এবং অন্যান্য নফল ছাদাকাহ প্রদান করা) 
৩59 ৮৮৫1 Sf ld এ Ali ৪৩০ 4। 05০0 ০৫ IE AE ০] ১৪ 
৩৩০০) be DS ০৬ ৬ 24 9৩9 ০২১৯ 24০ ১৩০ ও ১৪৫ ৬ ১০ 
el rAd Sl) এডি এ] ৬০ li ০559৬ OTA 8০১4৬ 
(৬১৬০০ ০১১) 2০০৯ 
অর্থ: “আবদুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন , রাসূলুল্লাহ 
(সো:) ছিলেন সর্বশ্রেষ্ঠ দানশীল । রমজানে তিনি আরো বেশী দানশীল 
হতেন, যখন জিবরাঈল (আ:) তার সাথে সাক্ষাত করতেন । আর 
রমজানের প্রতি রাতেই জিবরাঈল (আ:) তার সঙ্গে সাক্ষাৎ করতেন এবং 
তারা পরস্পর কুরআন তিলাওয়াত করে শোনাতেন । নিশ্চয়ই রাসূলুল্লাহ 
(সা:) (বসন্ত মৌসুমে প্রবাহিত প্রথম বাতাস) রহমতের বাতাস থেকেও 
অধিক দানশীল ছিলেন ।”১১৫ 
উল্লেখ্য যে, এই হাদীসে ইবনে আববাস (রাঃ) রাসূলুল্লাহ (সা:) এর 
দানশীলতাকে এমন একটি উপমা দিলেন যা পৃথিবীতে বিরল । তিনি 
রাসূলুল্লাহ (সা:) এর দানশীলতাকে বসন্ত মৌসুমের প্রথমে যে বাতাস 
প্রবাহিত হয় তার সঙ্গে তুলনা করেছেন । তার কারণ হচ্ছে এ বাতাসের 
মধ্যে তিনটি গুন থাকে । এক: এ বাতাসের মাধ্যমে গাছ-পালা, তরু- 
লতা, পশু-পক্ষী সহ সকল সৃষ্টিই ব্যাপকভাবে উপকৃত হয়৷ দুই: এ 


** তামামুন্ন মিন্নাহ ২য খন্ড ২৬৫ পৃষ্ঠা । 
১৫ সহীহ বুখারী ৫; সহীহ মুসলিম ৫৮৩৮ । 


কিতাবুস সাওম ৭৪ 
পরিবর্তন ও সজিবতা ফিরে আসে । তিন: যেসব গাছ-গাছালি, তরু-লতা 
ইত্যাদি মৃত্যুর দারপ্রান্তে পৌঁছে গিয়েছিল তারা আবার নতুন জীবন লাভ 
করে। 
এই হাদীসে ইবনে আববাস (রা:) আমাদের প্রিয় রাসূলুল্লাহ (সা:) কে 
এই বাতাসের সঙ্গে তুলনা করে জানিয়ে দিলেন যে রাসূলুল্লাহ সো:) এর 
দান এত ব্যাপক ছিল যে, তার মাধ্যমে মানব-দানব, পশু-পক্ষি, গাছ- 
পালা, তরু-লতাসহ সকলেই ব্যাপকভাবে উপকৃত হয়েছেন । দ্বিতীয়ত 
রাসূলুল্লাহ (সাঃ) এর মাধ্যমে খুব দ্রুত জাহেলী সমাজের সকল বর্বরতা 
দুরিভূত হয়ে “খায়রুল কুরুণ* বা সবেত্তিম যুগ বলে ইতিহাস সৃষ্টি হলো । 
তৃতীয়ত: যে সকল মানুষ নিজেরাই দিশেহারা হয়ে ধংসের দারপ্রান্তে 
পৌঁছে গিয়েছিল রাসূলুল্লাহ (সা:) এর সংস্পর্শে এসে তারা শুধু হেদায়াত 
প্রাপ্ত বা সত্যপথের দিশাই পান নাই বরং তারা একেক জন দিশারী বনে 
গিয়েছিলেন । 
৩১১5 ৬35 HET USS ০৯৪) 55 ১+১ 35 ১১১5 93958 ES LS 3৬৪১১ 

৬১5 ভাল SUPP ও তাই AIS NS FLL AF কএ 33391 5213 এই আনি এ ১০৯ 
যাই হোক রমজান মাসে দানের সওয়াব অনেক বেশী বলেই রাসূলুল্লাহ 
(সা:) রমজান মাসে বেশী বেশী দান করতেন । আরো একটি হাদীসে 
বর্ণিত হয়েছে: 
ও ১০ ৪০] এমা 2৩ ৮5) ale dil তত ঞ1 ০5৮১ ০ ৩৪ 

(0191 এপ ও ৪) ০০০০১ 
অর্থ: “আনাস (রাঃ) বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ (সা:) বলেছেন, 
সবেত্তিম সাদাকাহ (দান) হচ্ছে রমজান মাসের সাদাকাহ ৮১১১ 


৪.০এ। )৬॥। (সিয়ামপালনকারীদের ইফতার করানো) 
রমজান মাসে আরেকটি ফজিলতপূর্ণ ইবাদত হলো সিয়াম পালনকারীদের 
কে ইফতার করানো । হাদীসে এরশাদ হয়েছে: 


১৬ মুসনাদে বাজ্জার ৬৮৮৯ নং হাদীস হাদীসটি গরীব । 


কিতাবুস সাওম ৭৫ 
75 ১০৮০১ ade dil এ এ] ০১০) IE এড Gt ৪০ ০৫৪ ০৪ 
2১) ৩৪ ৮৩] ১৯০০ ০ ১৪ 0 এ ৮৯ ৩৬ Wo 

০০৮০ ০৮ ৩২০৩ 0৯ 2 জোন সা এড ডি 
অর্থ: “জায়েদ ইবনে খালেদ জুহানী (রা:) থেকে বর্ণিত তিনি বলেন, 
রাসূলুল্লাহ (সা:) বলেছেন, যে ব্যক্তি কোন সায়েমকে ইফতার করালো সে 
ব্যক্তি উক্ত সায়েমের সমপরিমাণ সওয়াব পাবে । এতে সায়েমের সওয়াবে 
কোন ঘাটতি হবে না ।”১১? 


৫. ০1। ৪১৩ ও ১৩এ। (বেশী বেশী কুরআন তেলাওয়াত করা) 
রমজানে আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে বেশি বেশি কুরআন 
তেলাওয়াত করা । কেননা এমাসেই কুরআনুল কারিম নাজিল করা 
হয়েছে । মূলত: কুরআন নাজিলের কারণেই এ মাসের এত বড় মর্যাদা । 
নতুবা পৃথিবীর ইতিহাসে কত রমজান এলো আর গেল কেউ তার খবরও 
রাখে নাই কিন্তু কুরআন নাজিলের পর থেকে এ মাসের মর্যাদা বেড়ে 
যায় । ইরশাদ হচ্ছে: 

[1/১915)50] STA এ 071 sd ০০০০ ১85 
অর্থ: “রমজান মাস, যাতে কুরআন নাজিল করা হয়েছে ।”১১৮ 
অবশ্য কিছু কিছু হাদীস দ্বারা জানা যায় যে অন্যান্য আসমানী কিতাবও 
রমজান মাসে নাজিল করা হয়েছিল । তাফসীরে ইবনে কাসিরে এই 
আয়াতের তাফসীরে উল্লেখ করেছেন । 
৬) ০৮৪ ৮৮০০ ade আআ ৬৮ এ ০5৮১ ০1 SL ০ ৬ Dy ৩ 
০০০০১ ৩৪ ৩ উন BIN ৩৪০ ০০১ ৬৮ DD 3 ও esl Al ০৯৩ 
০২) প9 2) 095) &| 699 ০০০০) ০০ ৬১০ ১৯ ৬১৩ EY 
Jl p30 ad dl এ of 0৩ ৩৬৭৩ ০ ৬3১ Bj ০৮০০১ ৩০ ৩০৬ 


CFS ৩ Imi) ০০১ ৩ ০০৩ DU bis জে 


*১৭ সুনানে তিরমিজি ৮০৪ নং হাদীস; হাদীসটি হাসান সহীহ; হাদীসটি বাইহাকিতেও সহীহ সনদে 
বর্ণিত হয়েছে (হাদীস নং ৮৩৯৫) । 
৯৮ সুরা বাকারা ১৮৫ । 


কিতাবুস সাওম ৭৬ 

অর্থ: “ওয়াসিলা ইবনে আসকা’আ থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ 
(সা:) এরশাদ করেছেনঃ ইবরাহিম (আ:) এর সহিফাসমূহ রমজানের 
প্রথম রাতে, মুসা (আ:) এর তাওরাত রমজানের ষষ্ঠ তারিখে, ঈসা 
(আ:) এর ইঞ্জিল রমজানের তের তারিখে এবং কুরআনুল কারীম 
রমজানের চবিবশ তারিখে নাজিল হয়েছে । জাবের (রা:) থেকে বর্ণিত 
হাদীসে আরো বলা হয়েছে দাউদ (আ:) এর যাবুর নাজিল হয়েছিল বারই 
রমজানের রাতে ।”১১৯ 
রাসূলুল্লাহ (সা:) নিজেও রমজান মাসে বেশী বেশী কুরআন তিলাওয়াত 
করতেন । হাদীসে বর্ণিত হয়েছে: 
৩59 Ai 59৮53 4৩ dln ৩০ 40 05০০ ৫ IE ৮৬ ft ১৪ 
৩৩০০) ১৮ DS ৬ ঞঞ ৩০ ০২০৯ 24০ ১০৬০ ৬ ১৪৫ ৩১০ 
০0৮ ১০৩৩ Sf ld এডি এ এ alii ০59৬ OTA 8০4৬ 

Edt 03১) oad 
অর্থ: “আবদুল্লাহ ইবনে আববাস থেকে বর্ণিত, তিনি বলেন , রাসূলুল্লাহ 
(সো:) ছিলেন সর্বশ্রেষ্ঠ দানশীল । রমজানে তিনি আরো বেশী দানশীল 
হতেন, যখন জিবরাঈল (আ:) তার সাথে সাক্ষাত করতেন । আর 
রমজানের প্রতি রাতেই জিবরাঈল (আ:) তীর সঙ্গে সাক্ষাৎ করতেন 
এবং তারা পরস্পর কুরআন তিলাওয়াত করে শোনাতেন । নিশ্চয়ই 
রাসূলুল্লাহ (সা:) (বসন্ত মৌসুমে প্রবাহিত প্রথম বাতাস) রহমতের বাতাস 
থেকেও অধিক দানশীল ছিলেন ।+২ 

৬. ১০এ। (ই’তিকাফ করা) 

রমজান মাসে আরেকটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে ‘ইতিকাফ’ করা । 
প্রশ্ন: ইতিকাফ শব্দের অর্থ কি? 
উত্তর: -১০০১। ইতিকাফ) শব্দটি ৮ (আ'কফুন) শব্দ থেকে নির্গত । 
যার অর্থ কোন কাজের সাথে নিজেকে আটকে রাখা, রত রাখা, লিপ্ত রাখা 
চাই ভাল কাজে হোক কিংবা মন্দ কাজে ৷ যেমন মূর্তিপূজকদের ব্যাপারে 
কুরআনে বর্ণিত হয়েছেঃ 


*»৯ তাফসিরে ইবনে কাসির ১ম খন্ড ৫০১ নং পৃষ্ঠা । 
১২০ সহীহ বুখারী ৫; সহীহ মুসলিম ৫৮৩৮ । 


কিতাবুস সাওম ৭৭ 
lov পল] (০০৩ ৬ লট লও ods ৩ পচ ০ ৩৩ 1 
অর্থ: যখন সে (ইবরাহীম (আঃ) তার পিতা ও তার কওমকে বলল, ‘এ 
মূর্তিগুলো কী, যেগুলোর পূজায় তোমরা রত রয়েছ'? 


প্রশ্ন: ইসলামের পরিভাষায় ইতিকাফ কাকে বলে? 
উত্তর: ইসলামের পরিভাষায় ইতিকাফ বলা হয়: 

০৩ ১০ ঝা এ 5801 জব এ চর 3 সা 823 ১৯৪ 
‘আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্য লাভের আশায় মসজিদে অবস্থান করা !' 
ইতিকাফ একটি গুরুত্বপূর্ণ ইবাদত । এ ব্যাপারে সমস্ত ওলামাদের ইজমা 
হয়েছে । রাসূলুল্লাহ সো:) নিজেও ই'তিকাফ করেছেন । তাঁর সাহাবীগণ 
এবং স্ত্রীগণও তাঁর সাথে এবং পরবতীাঁতে ই'তিকাফ করেছেন | এ 
LS A Ue 


41৫৮5 


৮০ ০০ বস HE ক এ 96৫৫ আচ ০০০০ 


(৬১৬ ne) 
অর্থ: “আবু হুরায়রা রো:) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ সো:) 
প্রতি রমজানে দশদিন ই'তিকাফ করতেন । কিন্তু যে বছর তিনি মৃত্যুবরণ 
করেন সে বছর বিশদিন ই'তিকাফ করেছেন ।”১২২ 
অপর এক হাদীসে বর্ণিত হয়েছে: 

* 9৩ 401 ৬৩ 401 05০) ০৬ ০০ ৮৪ ll ৮০) ০৯ of এ] xs 
(6৬১৬৮ তে) ৩০০০ ০ ০901 ০ USE ০১ 
অর্থ: “আবদুল্লাহ ইবনে ওমর (রো:) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ 
(সা:) রমজান মাসের শেষ দশ দিন ইতিকাফ করতেন ।”১১৩ 
অপর এক হাদীসে বর্ণিত হয়েছে: 


৯২৯ সুরা আম্বিয়া ৫২ নং আয়াত; 
৯২ সহীহ বুখারী / ২০৪৪ । 
৯২ সহীহ বুখারী / ২০২৫ । 


কিতাবুস সাওম ৭৮ 
৮১১4 dl এ এ]। 5550 910৬ as ঝা ৬৮) ১১০৭ এ জিও 
৬ 5৮58 এ 591 pall GSE তি ০০৪) ৩ IIH 2 শে 


AD ME পক 


Ll bl HEN এ ৬৬০৪ ৬৩ ০৯ ০৪ Ju > ৬ 
Ll ০০৪ Ladi U8 Pall CASE IG 4০195 alt SG 
০৮0০ ০৭ লা এ ৬! এ 0 Calo hi 2 ৩ 
এ? 2 ঘট ৬০12৮ 0৪ ক তে ০৫৪ USE উল 
2৬ ৮০১ ৩৫ এ এ | 
অর্থ: “আবু সাঈদ খুদরী (রা:) থেকে বর্ণিত, তিনি বলেন, একবার 
রাসূলুল্লাহ সো:) রমজানের প্রথম দশদিন ই'তেকাফ করলেন । অতঃপর 
তিনি মধ্যের দশকে একটি তুর্কী তাঁবুর ভিতরে ই'তেকাফ করলেন । এর 
দরজায় খেজুর পাতার তৈরী একটি মাদুর ঝুলানো ছিলো । তিনি নিজ 
হাতে মাদুরটি খুলে তীবুর এক পাশে রেখে দিলেন । অতঃপর তিনি তাঁবুর 
ভিতর থেকে মাথা বের করে লোকদের সাথে আলাপ করলেন । 
তারা তার নিকটে এগিয়ে আসলে তিনি বললেন, আমি এ রাতের খোঁজ 
করতে গিয়ে প্রথম দশদিন ই'তেকাফ করেছি । অতঃপর মাঝের দশকেও 
ই'তেকাফ করেছি । অবশেষে আমার কাছে এক ফেরেশতা এসে বলেছে 
যে, তা শেষ দশকে ৷ কাজেই তোমাদের মধ্যে যারা ই'তেকাফ করতে 
চায় তারা যেন (শেষ দশকে) ই'তেকাফ করে । অতঃপর লোকেরা তাঁর 
সাথে ই'তেকাফ করলো । তিনি আরো বলেছেন, আমাকে তা বেজোড় 
রাতের মধ্যে দেখানো হয়েছে । আমি এ রাতের শেষে (প্রভাতে) কাদা ও 
পানির মধ্যে নিজেকে সিজদা করতে দেখেছি ।৮”৯১ 


প্রশ্ন: ই'তিকাফের রোকন কয়টি ও কি কি? 


উত্তর: ই'তিকাফের রোকন দুইটি । 
১. এ৷ ও ৩5 (মসজিদে অবস্থান করা) 


৯২৪ সহীহ মুসলিম/২৬৩৭ । 


কিতাবুস সাওম ৭৯ 
ই'তিকাফ করার জন্য মসজিদ শর্ত । মসজিদ বিহীন কোন ঘরে বা 
খানকায় মেয়েলোক বা পুরুষ কারো জন্য ই'তিকাফ করা জায়েজ নেই । 
কেননা আল্লাহ তায়ালা বলেনঃ 
{ VAY ৪১] (পিচে ভ ১৪৩৩ ক? Ay U5] 

অর্থ: “আর তোমরা মাসজিদে ই'তিকাফরত অবস্থায় স্ত্রীদের সাথে 
মিলিত হয়ো না|” এই আয়াতে মসজিদের কথা বিশেষভাবে উল্লেখ 
করা হয়েছে । মসজিদ ছাড়া যদি ই*তিকাফ জায়েজ হতো তাহলে শুধু 
3385. ৮ =|) (ই’তিকাফরত অবস্থায়) বলা হতো । মসজিদের কথা 
উল্লেখ করা হতো না । কেননা ই'তিকাফকালীন সর্ববস্থায় স্ত্রী সহবাস করা 
নিষেধ । অবশ্য মেয়েলোকদের জন্য যদি মসজিদে ই'তিকাফ করার 
সুব্যবস্থা না থাকে তাহলে তারা ঘরে বসে নির্জনে একাগ্রতার সাথে 
ইবাদত করতে পারবে | ইতিকাফ নয় | কারণ মহিলাদের ঘরে ই*তিকাফ 
করার ব্যাপারে সহীহ কোন দলীল পাওয়া যায় না। 


২. 0 ৷ এ। 55 5 (আল্লাহর নৈকট্য লাভের নিয়্যাত করা) 
ই’তিকাফের দ্বিতীয় রোকন হচ্ছে আল্লাহর নৈকট্য লাভের নিয়ত করা । 
কেননা আল্লাহ সুব:) এরশাদ করেনঃ 

[০120] ৮4৬ 02001 2 ০৮4৯ 9011১201159 Uy 
অর্থ: “আর তাদেরকে কেবল এই নির্দেশ দেয়া হয়েছিল যে, তারা যেন 
আল্লাহর “ইবাদাত করে তারই জন্য দীনকে খালিস করে ।”১১৬ 
হাদীসে ইরশাদ হয়েছেঃ 
0591 Ld play ale dot এ এ] 0553 0৬ IG ৮৬৪০ 9৮৮০০ 

(৮ 3 ৬3৬৮0 23১) দল 

অর্থ: “ওমর ইবনে খাত্তার (রা:) থেকে বর্ণিত তিনি বলেন, র 
(সা:) বলেছেন, নিশ্চয়ই সকল আমল নিয়্যতের উপর নির্ভরশীল 1৮১২৭ 


প্রশ্ন: ই'তিকাফের শর্ত কি কি? 


৯২৫ সুরা বাকারা ১৮৭ । 
৯২৬ সুরা বাইয়িনা ৫ নং আয়াত । 


৯৭ সহীহ মুসলিম ৫০৩৬; সহীহ বুখারী ১ নং হাদীস । 


কিতাবুস সাওম ৮০ 
উত্তর: ই'তিকাফের জন্য শর্ত হলো যে, মু'তাকিফ ছই'তিকাফকারী) কে 
১. মুসলিম হতে হবে | ২. বিবেক-বুদ্ধি সম্পন্ন হতে হবে । ৩. হায়েজ, 
নিফাস ও জানাবাত (যার উপর গোসল ফরজ) থেকে পাক-পবিত্র হতে 
হবে । সুতরাং কোন কাফের, শিশু, হিতাহিত জ্ঞানশুন্য পাগল এবং 
হায়েজ-নেফাস অবস্থায় মেয়েলোক ও জানাবাতের নাপাক অবস্থায় কোন 
পুরুষ-মহিলা ইতিকাফ করতে পারবে না । 


প্রশ্ন: ইতিকাফ অবস্থায় কোন্‌ কোন্‌ কাজ করা যাবে? 
উত্তর: ই'তিকাফ অবস্থায় নিম্নোক্ত কাজ গুলো করা যাবে । 
ক. ই'তিকাফ অবস্থায় মাথার চুল কাটা বা মুন্ডানো, চুল আঁচড়ানো, নখ 
কাটা, শরীর পরিষ্কার-পরিচ্ছন্ন করা, ভাল কাপড়-চোপড় পরিধান করা, 
সুগন্ধি ব্যবহার করা ইত্যাদি জায়েজ । 
৬ ৯৮০১১ ৫৫০5 ae dil ০০ | ০০) OE CG Las ১৪ 
এটি 2598 504 0৬9 29 ৩৮৬৪ 2৮০ ০৬ ১০ A ৬9৩৫ | 
পিএ ১০১ তা ৩ 3৩৯ 3 ৬১৬৮) ০০৩ 
অর্থ: “আয়শা (রা:) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ (সা:) মসজিদে 
ই'তিকাফ অবস্থায় আমার কাছে হুজরার ভিতরে মাথা ঢুকিয়ে দিতেন 
আমি তার মাথা ধুয়ে দিতাম । অপর রেওয়ায়েতে ‘আমি হায়েজ অবস্থায় 
তাঁর মাথা আঁচড়ে দিতাম ।”১৯৮ 
খ. যে সকল কাজ মসজিদে সম্পন্ন করা যায় না তা সমাধানের জন্য বের 
হওয়া যাবে । যেমন: পেশাব, পায়খানা করার জন্য, বমি করার জন্য, যার 
খানা-পিনা পৌছানোর ব্যবস্থা নাই তার খানা-পিনা করার জন্য বের হওয়া 
ইত্যাদি । এমনিভাবে জানাবাতের ফরজ গোসল করার জন্য, শরীরের বা 
কাপড়-চোপড়ের নাপাক দূর করার জন্য বের হওয়া যাবে তবে দীর্ঘ সময় 
কাটানো যাবে না । এমনিভাবে জুমুআর সালাতের জন্য ও জানাযার 
সালাতের জন্যও বের হওয়া যাবে 1১৯ 


১২৮ 


সহীহ বুখারী , মুসলিম, আবু দাউদ, 
»৯ ফিকনহুস সুন্নাহ ১/৩৫৪ । 


কিতাবুস সাওম ৮১ 
গ. ইতিকাফরত অবস্থায় মসজিদের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রেখে 
খানা-পিনা করা ও ঘুমানো জায়েজ । প্রয়োজনে আকদে নিকাহ ও বেচা- 
কেনা করাও জায়েজ ।১৩০ 
প্রশ্ন: কি কাজ করলে ই’তিকাফ বাতিল হয়? 
উত্তর: নিয়োক্ত কাজ করলে ইতিকাফ বাতিল হয়: 
ক. বিনা প্রয়োজনে ইচ্ছাকৃতভাবে মসজিদ থেকে বের হওয়া, যদিও তা 
অল্প সময়ের জন্য হয় । কেননা এর দ্বারা ই'তিকাফের একটি রোকন নষ্ট 
হয়ে যায় । আর তা হলো এ & ৬ বা মসজিদে অবস্থান করা । 
খ. মুরতাদ হয়ে যাওয়া । কেননা রিদ্দাত বা মুরতাদ হওয়ার মাধ্যমে 
মানুষের সকল আমলই নষ্ট হয়ে যায়। পবিত্র কুরআনে আল্লাহ 
তায়ালা ঘোষণা দিয়েছেনঃ 

২০:91 ৩2০০৬ ৮ SIT ৬৬ এস CS 
অর্থ: “তুমি শির্ক করলে তোমার কর্ম নিষ্ফল হবেই । আর 
অবশ্যই তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে ।”১১ 
গ. পাগল বা মাতাল হয়ে যাওয়া ৷ 
ঘ. মহিলাদের হায়েজ বা নেফাস শুরু হওয়া । 
উ. স্ত্রী সহবাস করা । কেননা আল্লাহ তায়ালা বলেন: 
\ AV SA] ০ ও 93৪৬1 9 ১১১/৯৩ US 


অর্থ: “আর তোমরা মাসজিদে ইতিকাফরত অবস্থায় স্ত্রীদের সাথে 
মিলিত হয়ো না ।”+১২ 


৭. ১৯৯) $ ১১৯খ। রমজানে ওমরাহ করা 
০৮5) এ i এত dF) এ ৩৪ ক i ৪০) A ০৪ ১৪ 
690 SW yf ৩৬ dl 0৮ ৬৫ GHC ০৬০ BU IE ais 
ETE 9৬ U6 এ ৬১ ৮19 ০৯৭০ ৬৩ ৮৮ ০৬৬০৪ YUN 
(৬০৬৮ দেল) এল জিল গঞ ০৩০ 


১৩০ ফিকহুস সুন্নাহ ১/৩৫৪ । 


১১ সুরা যুমার ৬৫ । 
১২ সুরা বাকারা ১৮৭ । 


কিতাবুস সাওম ৮২ 
অর্থ: “ইবনে আববাস (রা:) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (সা:) যখন হজ্জ 
থেকে ফিরে (মদিনায়) এলেন তখন উম্মে সিনান আল আনসারী (রাঃ) 
(মহিলা) কে বললেন, তোমাকে হজ্জ করতে যেতে বাধা দিল কে? মহিলা 
উত্তর দিলঃ তার স্বামী তাকে বাঁধা দিয়েছে। তার দুটি উট রয়েছে; 
একটিতে সে হজ্জ করেছে অপরটি আমাদের জমিনে পানি সেঁচ কাজে 
ব্যবহার করা হয়েছে ।। রাসুলুল্লাহ (সা:) বললেন রমজান মাসের 
‘ওমরাহ’ আমার সাথে হজ্জ করার সমতুল্য 1৮১১৩ 


৮. )-এ। 44 ৬০ ‘লাইলাতুল কদর’ অনুসন্ধান করা 
প্রশ্ন: লাইলাতুল কদর কোন রাত? 
উত্তর: লাইলাতুল কদর এর ব্যাপারে বর্ণিত হাদীসসমূহ থেকে নির্ধারিত 
কোন রাতকে লাইলাতুল কদর হিসাবে চিহ্নিত করা সম্ভব নয়। কারণ 
কোন কোন হাদীসে রমজানের শেষ দশকের প্রতি রাতেই লাইলাতুল 
কদর তালাশ করতে বলা হয়েছে । আবার কোন কোন হাদীসে শেষ 
দশকের শুধুমাত্র বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদর তালাশ করতে 
বলা হয়েছে। আবার কোন কোন হাদীসে ২১ এবং ২৭ তারিখকে 
লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনাকে অন্যান্য রাতের তুলনায় একটু বেশী 
গুরুত্ব দেয়া হয়েছে। নিয়ে হাদীসগুলো থেকে কয়েকটি উল্লেখ করা 
হলো। 
ক. রমজানের শেষ দশকের যে কোন রাত লাইলাতুল কদর 
৮901 Laat ৬ 5১৬৭ ald এড di ৪৩ এ]। 08০ ৩৫ UG ৪৫৬ ১৪ 
০৮ ) ০০০০ ৮ ১৮201 pial 8 US 2০ 0983 ৩৮০৪১ ০ 
(৬১৬০ 
অর্থ: আয়েশা (রা:) থেকে বর্ণিত তিনি বলেন, রাসূলুল্লাহ (সা:) 
রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন এবং বলতেন তোমরা 
রমজানের শেষ দশকে লাইলাতুল কদর অন্বেষণ কর 1 
অন্য একটি হাদীসে বর্ণিত হয়েছে যে আল্লাহর রাসূল (সা:) রমাজানের 
শেষ দশকে বেশী বেশী ইবাদত করতেন । হাদীস: 


১ সহীহ বুখারী/১৮৬৩; সুনানে আবু দাউদ/১৯৯০; 
** সহীহ বুখারী ১৮৯২ । 


কিতাবুস সাওম ৮৩ 
0৮59 লি ale |) এত LON LE Gs di ৮০০ ৪০৬১৪ 
(৬১০০ শেপ) এ LED এ Sl He এ চন 
অর্থ: “আয়েশা (রা:) থেকে বর্ণিত, তিনি বলেন, যখন রমজানের শেষ 
দশক আসত তখন নবী করীম (সা:) তাঁর লুঙ্গি কষে নিতেন (বেশী বেশী 
ইবাদতের প্রস্ততি নিতেন) এবং রাত্রে জেগে থাকতেন ও পরিবার- 
পরিজনকে জাগিয়ে দিতেন ।”**৫ 


খ. রমজানের শেষ দশকের যে কোন বে-জোড় রাত লাইলাতুল কদর 
জুমহুর ওলামায়ে কেরামের মতামত হলো লাইলাতুল কদর রমাজানের 
শেষ দশকের কোন এক বেজোড় রাতে | এটাই সবধিক সঠিক 
মতামত ৷ কারণ অনেকগুলো সহীহ হাদীসে রমাজানের শেষ দশকের 
বেজোর রাতে লাইলাতুল কদর তালাশ করতে বলা হয়েছে । হাদীস: 
77319549৮53 ale dl ৩ এ 45০5 Of Ge এ/। ৪১ ৮৪৬৩৪ 

(15552712157 
অর্থ: হযরত আয়শা (রা:) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সো:) বলেন, তোমরা 
রমজান মাসের শেষ দশকের বেজোড় রাতে লাইলাতুল কদর তালাশ 
করো 1৮১০৬ 


গ. রমজানের ২১ তারিখের রাত J 

EAL ৩৮০ ০০0৮ 
৩৮) ৮5 তাও এ দিভিউটি 5) 83০৪ ও ৬০9 00 ০০০ 
এক পে এ ৬ নি UF 5056 dil ৩৮ ৪ ৮০০০ Clg 
৪১০ 0)  ০০5 op ৩০০ ৩০৯) sob মর ls এত ০ 
অর্থ: “আবু সাঈদ খুদরী (রা:) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল্লাহ 
(সা:) বললেন: শেষ দাশকে এ রাতের তালাশ কর এবং প্রত্যেক 
বেজোড় রাতে তা তালাশ কর । আমি স্বপ্নে দেখেছি যে, এ রাতে আমি 


সহীহ বুখারী ১৮৯৭ । 
সহীহ বুখারী ২০১৭ । 


কিতাবুস সাওম ৮৪ 
কাদা-পানিতে সিজদা করছি । এ রাতে আকাশে প্রচুর মেঘের সঞ্চার হয় 
এবং বৃষ্টি হয় ৷ মসজিদে রাসূলুল্লাহ (সা:) এর সালাতের স্থানেও বৃষ্টির 
পানি পড়তে থাকে । এটা ছিল একুশ তারিখের রাত ৷ যখন তিনি 
ফজরের সালাত শেষে ফিরে বসেন তখন আমি তাঁর দিকে তাকিয়ে 
দেখতে পাই যে, তাঁর মুখমন্ডল কাদা-পানি মাখা ১5? 


ঘ. রমাজানের ২৭ তারিখের রাত । 
অন্যান্য বেজোড় রাতের তুলনায় ২৭ তারিখের রাতে হওয়ার সম্ভবনা 
একটু বেশী । কারণ হাদীসে এরশাদ হয়েছে: 
০০) ১১৬৪ 22 এপ 9! ৪ as dl ৬৬১ Susu 
5 & এ ddr এড ও ১) Al ০৮০৩৩ .৬। ad Td os £ 
০৮০9 ০০৯) তল খর পতি p08 pall এ ) (9 ০55০ এ 96 
JIS i ff 6 ৬১ ০১৪ পৃ 0 ৭৬ 050০9 শন এ টা লেন এ 
৮৮ 7955 ৮৩ dl একি এ 05০০ VA St মুত ১ চিএ 
(৬১৪৬৯ জাতি শেপ ১৬ LS Y is 
অর্থ: যির ইবনে হুবায়েশ থেকে বর্ণিত, তিনি বলেন আমি উবাই ইবনে 
কা’বকে রা: জিজ্ঞাসা করলাম, আপনার ভাই আবদুল্লাহ ইবনে মাসউদ 
(রা:) বলেন, যে ব্যক্তি সারা বছর প্রতি রাতে জাগতে পারবে কেবল সেই 
লাইলাতুল কদর পাবে । অতপর উবাই (রা:) বললেন, আল্লাহ তাকে 
রহম করুন! এ কথা দ্বারা তিনি বুঝাতে চাচ্ছেন যে, মানুষ যেন এর উপর 
ভরসা করে নিশ্চিন্ত না থাকে । অন্যথায় তিনি অবশ্যই জানেন যে, তা 
রমজান মাসে । রমজানের শেষের দশ রাতে অথাৎ সাতাশের রাতে । 
এরপর তিনি ইনশাআল্লাহ বলা ছাড়াই হলফ করলেন এবং বললেন 
যে নিশ্চয়ই তা ২৭ তারিখের রাতে । তখন আমি (যির) বললাম, হে 
আবু মুনজির! আপনি একথা কোন সুত্রে বলছেন? জবাবে তিনি বললেন, 
রাসূল সো:) আমাদেরকে যে আলামত বা নিদর্শন বলেছেন সেইসুত্রে । 


১ সহীহ বুখারী ১৮৯১ । 


কিতাবুস সাওম ৮৫ 
আর তা হলো- যে রাতে কদর অনুষ্ঠিত হয় তারপর সকালে সে সূর্য ওঠে 
তার কিরণ থাকে না ৷** 


৯.১০. ১551) »৬১॥। বেশি বেশি দু'আ ও যিকির করা: 
প্রশ্ন: সকাল সন্ধ্যায় আমরা কোন কোন দু'আ পাঠ করতে পারি? 
উত্তর: সকাল সন্ধ্যায় পাঠ করার জন্য হাদীস থেকে কিছু দু'আ পাঠ করার 


সময় এবং ফায়েদাসহ নিম্নে উল্লেখ করা হলো । 
825 সময় ও সাওয়াব ও 
সংখ্যা ফজীলত 
আয়াতুল তৰাৰ সকালে, শয়তান তার 
7212 (সুরা | সন্ধ্যায়,নিদ্রা | নিকটবর্তী হবে 
বাকারার ২৫৫ নং আয়াত |) র পূর্বে ও না, জান্নাতে 
প্রত্যেক প্রবেশ করার 
ফরজ অন্যতম 
নামাজের কারণ 1১? 
পর 
(একবার) । 
75 24171215750 “ুর্নে থেকে রক্ষা 
শি (১৪১ পাওয়ার জন্য 
আল্লাহ তায়ালাই 


১৮১৩৮ সহীহ মুললিম ২৬৪৩ I 

1১০ 20 ৪৪159 ৮০19] ও a AU Ai SAG ত্র DN 9৯0 এ 040) ৯৯ 
পল ৮ 0 এ 0৪ দি ০১০৮৯ UG BER 9০1 OF ও এ Uj ৯০ শু খা 
[০০ ০80] {lll ll A eis 2১98 ৪9 ০০09 এ এ ২45 শন) 

*৪০ সহীহ বুখারী ২১৮৭ । সুনানে নাসায়ী কুবরা ১০৭৯৭ । 
GOS UALS kT ASU এও ০৭ OK 0৮805 449 Cr SUIS IDM Al} ৯১ 
EE জোর (০5191059409 0৫ ৯৯ ০৪ 
8 8052 
[YA 5০:5১] { 0৪৩ রা রে ০28 00195 nl 


কিতাবুস সাওম ৮৬ 
যথেষ্ট হয়ে 
যাবেন ।১২ 
সুরা ইখলাস, ফালাক ও নাস । | সকালে সকল অনিষ্ট 
তিনবার, থেকে বেঁচে 
বিকালে থাকার জন্য 
তিনবার । যথেষ্ট । 
lL Lf এ এ] ts সকালে হঠাৎ কোন 
দ্র 
ও সন্ধ্যায় এবং কোন কিছু 
টি ssa তিনবার । | তার ক্ষতি করতে 
শুরু করছি সেই আল্লাহর নামে, পারবে না ।১৩ 
যার নামের সাথে আসমান এবং 
যমীনের কোন বস্তুই কোন ক্ষতি 
করতে পারবে না, তিনি 
মহাশ্লোতা মহাজ্ঞানী । 
১ (8 0 রি তে সকালে যে ব্যক্তি এর 
“আমি তে গ্রহণ করেছি ত উর | 
5 কে জীবন | হয়ে যায় যে 
ব্যবস্থা এবং মুহাম্মদ (সা:) কে (তাকে নতি 
নবী ও রাসূল হিসেবে । প্রানে 
করাবেন 1১৯৪ 
এত তা 940৪ ০ সাইয়্যেদুল | যে ব্যক্তি সকালে 
১০৬১৪ এ১৬০ ০ এ? ১৩০ ও? 8 5 
এ ৬৮৬০৯৮৪০৬৪০ ৬ একবার, | যদি দিনের মধ্যে 
50 9০ ৩০৭৬ ৬৭০৪৮ ০০ | সন্ধ্যায় | তার মৃত্যু হয় 


*২ সহীহ বুখারী ৪০০৮ । 


১৩ সুনানে তিরমিজি ৩৩৮৮; সুনানে আবু দাউদ ৫০৯০ । 


১৪ মুসনাদে আহমদ ১৮৯৮৮ । 


কিতাবুস সাওম ৮৭ 


LAU এও এ ৮৪৮৩ এ ৩এ একবার । তবে জান্নাতে 
| ১0০00 | প্রবেশ করবে । 
হে আল্লাহ তুমি র প্রভু বিশ্বাস রেখে উহা 
প্রতিপালক, তুমি ছাড়া ইবাদত পাঠ করে এবং 
$ \ 
যোগ্য কোন ইলাহ নেই, তুমি EEE 
রাতে: মৃত্যু 
আমাকে সৃষ্টি করেছো এবং 
হয়, তবে 
আমি তোমার বান্দা । আমি 
জান্নাতে প্রবেশ 
সাধ্যানুযায়ী তোমার সাথে কৃত করবে 1১৪৫ 
ওয়াদা-অঙ্গিকার রক্ষা করছি। 
আমার কৃত কর্মের অনিষ্ট থেকে 
তোমার কাছে আশ্রয় কামনা 
করছি, আমার প্রতি তোমার 
নেয়া'মত স্বীকার করছি এবং 
তোমার দরবারে আমার 
পাপকর্মের স্বীকারোক্তি দিচ্ছি । 
সুতরাং তুমি আমায় ক্ষমা কর, 
কেননা তুমি ছাড়া পাপরাশী 
কেহই ক্ষমা করতে পারে না। 
15) 0৮০0 ১954 ০ সকালে, বিপদ আপদের 
৫) বিকালে দু'আ । সুনানে 
| ৬:৬৩ ১৬ ১৯০৬৩০৮৮০]| করবে । | আছে যে আল্লাহ 
si এ শু তে ৯৮০ ন রাসূলুল্লাহ সো:) 
ভি] এ] ও এত ফাতেমা (রা:) 
টিন এই দোয়া পড়ার 
প্রতি উৎসাহ 
দিয়েছেন ।১৬ 
১ %৪ ৩৫ এ ০৩০৮৪ সকালে | রাসূলুল্লাহ (সা:) 


১« সহীহ বুখারী ৬৩০৬ । 


১৪৬ সুনানে নাসায়ী কুবারা ১০৪০৫; মুসনাদে আহমদ ২০৪৩০ । 


কিতাবুস সাওম ৮৮ 
৩৪০০ এ ৬৪৫ 62 ৬১০ | তিনবার, | এই দোয়া পা 
45] সন্ধ্যায় করতেন ১? 
১ ১ ১৪পা ডে ৮601 05 এ এ! 
রঃ EE পা ৩৮৪. St ৩ বার । 
৩৮ ৬৬ ১৪ এ] পি] AV AS) 
তে খি] 2 এ ০ oe 
“হে আল্লাহ ! তুমি আমার 
দেহের নিরাপত্তা দান কর, শ্রবণ 
শক্তি ও দৃষ্টি শক্তিকে নিরাপদ 
রাখ । তুমি ছাড়া ইবাদতের 
যোগ্য কোন ইলাহ নেই । হে 
আল্লাহ! আমি তোমার আশ্রয় 
প্রার্থনা করছি কুফরী ও দারিদ্র 
থেকে এবং আশ্রয় প্রার্থনা করছি 
কবরের আযাব থেকে । তুমি 
ছাড়া ইবাদতের যোগ্য কোন 
ইলাহ নেই । | 
All OG 420৯ 52 ll 5৮ | সকালে ফজরের 
47১৮ 263 Al Uo এ ৩১ 
4 তত সদ ৮] সালাতের | থেকে সূ্যোদয় 
পাঠ করবে । | ঘিকিরের তুলনায় 
এটাই উত্তম 
যিকির ।১৮ 


প্রশ্ন: ফরজ সালাতের পরে ইমাম মুক্তাদী মিলে সম্মিলিতভাবে দু’ 
হাত তুলে নিয়মিত যে প্রচলিত মুনাজাত করা হয় তার ভিত্তি কি? 

উত্তর: ফরজ সালাতের পরে আমাদের ভারতবর্ষের বেশিরভাগ মসজিদে 
সম্মিলিতভাবে সবসময় যে প্রচলিত মুনাজাত করা হয় তা একটি স্বীকৃত 
বেদআত । কুরআন বা সহীহ হাদীসে এর কোন ভিত্তি নেই । মেরাজে 


১৪৭ সুনানে আবু দাউদ ৫০৯২; মুসনাদে আহমদ ২০৪৩০ । 
১৮ সহীহ মুসলিম ৭০৮৮ । 


কিতাবুস সাওম ৮৯ 

সালাত ফরজ হওয়ার পরের দিন জোহরের সময় জিবরাইল (আ:) 
রাসূলুল্লাহ (সা:) এর কাছে এসে প্রথমে জমজম কুপের কাছে নিয়ে অজু 
করা শিখান। অত:পর বায়তুল্লাহর সামনে নিয়ে দুই দিন পর্যন্ত 
সালাতের বাস্তব প্রশিক্ষণ দেন। প্রথম দিন সব সালাতগুলো আউয়াল 
ওয়াক্তে এবং দ্বিতীয় দিন আখেরী ওয়াক্তে সালাত আদায় করান । 
এরপরে জিবরাইল (আ) বললেন: হে মুহাম্মাদ (সাঃ)! এটাই হচ্ছে 
সালাতের ওয়াক্ত । এই দুই ওয়াক্তের মধ্যবর্তী সময়টিই হচ্ছে আপনার 
এবং আপনার পূর্ববর্তী নবীদের সালাতের সময় । এভাবে রাসূলুল্লাহ 
(সা:) কে সালাতের বাস্তব প্রশিক্ষণ দেয়া হয়। যার ভিতরে অজু করা 
থেকে শুরু করে সালাম ফিরানো পর্যন্ত যা কিছু আছে সব শিখানো হয় । 
তারপরে রাসূলুল্লাহ (সা:) সাহাবায়ে কেরামদেরকে সালাতের বাস্তব 
প্রশিক্ষণ দেন । শুধু তাই না বরং তিনি মৌখিকভাবেও নির্দেশ দেন। 
বুখারী, মুসলিমসহ হাদীসের প্রায় সব কিতাবেই একটি হাদীস বর্ণিত 
হয়েছে, 
"IS od ale ln oe oA ab &0। ৮০) ০০১৮ ০৫ ৬৪৩ ৩৪ 

sel ও এসি) LS 1 
অর্থ: “তোমরা আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখতে পাচ্ছে, 
ঠিক সেভাবেই সালাত আদায় করো ৷”*8* 
কিন্তু জিবরাইল (আ.) আল্লাহর রাসূল সা. কে এবং রাসূল সা. 
সাহাবাদেরকে যে সালাত শিক্ষা দিলেন সে সালাতের শেষে হাত তুলে 
সম্মিলিতভাবে মুনাজাত করার কথা কোনো সহীহ হাদীসে উল্লেখ নেই । 
রাসূল সা. এর যুগ থেকে এখন পর্যন্ত হারামাইন-শারীফাইনসহ ম্কা- 
মদীনার কোন মাসজিদে এই প্রচলিত সম্মিলিত মুনাজাত করা হয় না। 
সুতরাং এটি একটি বিদআত । 
প্রশ্নঃ জিবরাইল আ. যে রাসূলুল্লাহ সা. কে সালাতের প্রশিক্ষণ 
দিয়েছেন তার কোন সহীহ দলীল আছে কি? 
উত্তর: হ্যা। অবশ্যই আছে। আবু দাউদ, তিরমিযী, নাসাঈসহ বহু 


১৯ বুখারী, মুসলিম, নাসাঈ । 


কিতাবুস সাওম ৯০ 

4০০৮ fr 75৯০৬ এ এ 2553538৯৯৬০ 
9 $ ৩ 9৩9 el ০5 ০ Tb তে এক ০ El এ সে 
৬ _ ০১৭ A _ ও ৬০ 4৬ এড ৩৩ ৩৮ Fall ও slo) এ 
1৮৮ ৬ ল ধা ও ৬) GEE ০৬ Gm থা ও ৬) ৪ ০ 
৮ 4৮ ৩৫ ৩ 9850 তে ৬০ এ ০৩ US ila se ভি) BLN 
Hla bl ow CAG ৬৩ পুতি এড ৩৩ ৩৮ 2 এত 
০৬ গে! ০৪ ০788 এ) তে ৪০ ০501 ৬৭৪ এ! sai তে এ 

PSG ০:০৩ তে 6 CHIN EUS is USI ৪০ 4৪ ১৩০ 
অর্থ: “আব্দুল্লাহ ইবনে আববাস রা. থেকে বর্ণিত, তিনি বলেন যে, 
রাসূলুল্লাহ সা. ইরশাদ করেছেন, জিবরাইল আ. বায়তুল্লাহর কাছে দুইবার 
আমার ইমামতি করেছেন তিনি আমাকে নিয়ে জুহরের সালাত আদায় 
করলেন, যখন সূর্য ঢলে গেলো এবং তা জুতার ফিতা পরিমাণ ছিলো । 
তিনি আমাকে নিয়ে আসর পড়লেন যখন তার ছায়া এক মিসাল (কোন 
জিনিষের ছায়া তার সমপরিমাণ হওয়া) পরিমাণ হলো । তিনি আমাকে 
নিয়ে মাগরীব পড়লেন যখন সায়েম ব্যক্তি ইফতার করে (সূযাস্তের পর) । 
তিনি আমাকে নিয়ে ইশা পড়লেন যখন শাফাক (সূর্য ডোবার পর 
আকাশে বিদ্যমান লাল আভা) গায়েব হয়ে গেলো । তিনি আমাকে নিয়ে 
ফজর পড়লেন যখন সায়েমের উপর পানাহার হারাম হয়ে যায় সুবহে 
সাদিকের) । দু'আ 
এরপর যখন দ্বিতীয় দিন হলো, তিনি আমাকে নিয়ে জোহর পড়লেন এক 
মিসালের সময় । আসর পড়লেন দুই মিসালের সময় । মাগরিব পড়লেন 
যখন সায়েম ইফতার করে । ইশা পড়লেন যখন রাত্র এক তৃতীয়াংশ 
অতিবাহিত হয়ে যায় । ফজর পড়লেন যখন আকাশ খুব পরিস্কার হয়ে 
গেলো । এরপর তিনি আমার দিকে তাকালেন আর বললেন, হে মুহাম্মাদ! 
এটাই হচ্ছে আপনার পূর্বের সকল নবীদের সময় । আর (আপনার 
সালাতের সময় হলো) এই দুই সময়ের মধ্যবর্তী সময় 1৮১৫০ 


১০ আবু দাউদ 


কিতাবুস সাওম ৯১ 


প্রশ্ন: রাসূলুল্লাহ সা. যে সাহাবাদেরকে সালাতের বাস্তব প্রশিক্ষণ 
দিয়েছেন তার কোন দলীল আছে কি? 
উত্তর: হ্যা । অবশ্যই আছে । হাদীসে বর্ণিত হয়েছে: 


TUS HR গে ০৪ an ১৪ ৮5 0 ১৬০ ১৪ 
el এড এ ১৪ এপ ৫৩৪৯ ৩০4০৯ এ 4৩ ৪১০ ৩৩) ৬ 
১০৮25541724 ‘bb A ৮85) 29৪ 44০ ০১৫ 35১27 
৩৩৩ a BUG Ef তি পোনা ৬৬ ৬৩ CABO 5 তি 
576 ঠ sl 2991 ৩৬ ৩৬ di ৫৮ ৩ Pd 6৩৪ ০4০ 3 
১৪৪০৮ ০4 IN) pas এ) ৬ 294 ০০46 276 ০84৩ 
৬ ৮৪১ 6 9 এ ৬০০ GR ০ এ CAL ৬০০ ON sd 
JLB -৫ 5১:০0 ৩৪) ১৪ এ পরেছি UU তত Al পে এত ১ 
৮ * পেস < ও ৩2০৫9 Cy » ০৬ alt 085 ৪ এ Yh 
(৬১৬৪ 


অর্থ: সুলাইমান ইবনে বুরাইদা তার পিতা বুরাইদার মাধ্যমে নবী (সো:) 
থেকে বর্ণনা করেছেন । তিনি (বুরাইদা) বলেছেন । এক ব্যক্তি নবী (সা:) 
কে সালাতের সময় সম্পর্কে জিজ্ঞাসা করলো । নবী (সা:) তাকে বললেন, 


তুমি আমাদের সাথে দুইদিন সালাত পড়ো (লোকটি তাই করলো) । সূর্য 


যখন মাথার উপর থেকে হেলে পড়লো তখন নবী (সা:) বেললাকে 
আযান দিতে আদেশ করলেন । বেলাল আযান দিলেন । 

অত:পর তিনি নবী (সা:) বেলালকে আযান দিতে আদেশ করলেন । 
বেলাল আযান দিলেন । অত:পর তিনি তাকে ইকামাত দিতে বললে তিনি 
যোহরের সালাতের ইকামাত দিলেন । অত:পর তিনি তাকে ইকামাত 
দিতে বললে তিনি যোহরের সালাতের ইকামাত বললেন । (অর্থাৎ তখন 
নবী (সা:) যোহরের সালাত পড়ালেন) । এরপর (আসরের সময় হলে) 
তিনি তাকে আসরের সালাতের ইকামাত দিতে বললেন । বেলাল 


ইকামাত দিলেন । নবী (সা:) তখন “আসরের সালাত পড়লেন । সূর্য 


তখনও বেশ উপরে ছিল এবং পরিষ্কার ও আরো ঝলমল দেখাচ্ছিল । 


কিতাবুস সাওম ৯২ 

তারপর আদেশ দিলে বেলাল মাগরিবের আযান দিলেন এবং নবী (সা:) 
সূর্য ডুবে গেলেই মাগরিবের সালাত পড়লেন । 

এরপর তিনি বেলালকে এশার সালাতের ইকামাত দিতে বললে বেলাল 
ইকামাত দিলেন এবং সূর্যাস্তের পর পশ্চিম দিগন্তে যে সন্ধাকালীন লালিমা 
বা রক্তিম আভা দেখা যায় তা অন্তর্হিত হওয়ার পরপরই ‘ইশার সালাত 
পড়ালেন। পরে বেলালকে তিনি ফজরের সালাতের ইকামাত দিতে 
বললেন এবং সুবহে সাদিকের সাথে সাথেই ফজরের সালাত পড়ালেন । 
দ্বিতীয় দিনে তিনি বেলালকে আদেশ করলেন এবং বেশ দেরী করে 
যোহরের সালাত পড়ালেন । (দ্বিতীয় দিনে) তিনি এমন সময় “আসরের 
সালাত পড়ালেন সূর্য তখনও বেশ উপরে ছিল । তবে আগের দিনের 
তুলনায় বেশ দেরী করে পড়ালেন । তিনি মাগরিবের সালাত পড়ালেন 
সূর্যের লাল আভা বিলীন হওয়ার পূর্বে। রাতের এক তৃতীয়াংশ 
অতিবাহিত হওয়ার পর ইশার সালাত পড়ালেন । ফজর সালাত পড়ালেন 
এমন সময় যে আকাশ প্রায় পরিস্কার হয়ে যাচ্ছে । এরপর তিনি বললেন 
যে, সালাতের ওয়াক্ত সম্পর্কে প্রশ্নকারী ব্যক্তি কোথায়? তখন সেই 
সাহাবী বললেন, হে আল্লাহর রাসূল! আমি এখানে ৷ তখন মহানবী সা. 
বললেন, তুমি আমাকে গত দুই দিন) যেই সময় সালাত আদায় করতে 
দেখেছো (তার মধ্যবর্তী সময়ই হচ্ছে) সালাতের ওয়াক্ত 1৮1১1 


সালাতের ওয়াক্ত শিক্ষা দেয়ার পর মুসলিম উম্মাহ কিভাবে সালাত শুরু 
করবে এবং কিভাবে সালাত শেষ করবে তাও প্রিয়নবী সা. তার নিম্নোক্ত 
হাদীসের মাঝে পরিষ্কারভাবে বর্ণনা করে দিয়েছেন । ইরশাদ হচ্ছে: 
০৮০৮ ৮7০১ ৮৩ dil এত এ]। 08 এ IG ae dil ৪৯১9৩ ১৪ 
glo ১০5 ডো ০ .৫ লা ৬০০5) এ 6১ চালা Ll 

(7:17) 
অর্থ: “আলী রা. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সা. ইরশাদ করেন, সালাতের 
চাবি হচ্ছে পবিত্রতা | সালাত শুরু করবে তাকবীরের মাধ্যমে এবং শেষ 
করবে সালামের মাধ্যমে |” *₹২ 


১৯ সহীহ মুসলিম । 
*২ সুনানে আবু দাউদ । 


কিতাবুস সাওম ৯৩ 
১৫ ৮০০০2705৭05 dil এপ এ] 0559 US LG ৪০৬ ০০ 
20 ০4 তি 9 1 ১৬ Gi i “ ১০০) ৮ 89021 IS ৫ 


৬ আশি (তা El) BS 12. ৫) BOS জে উপ) বশ শি) 
Le Gd ৩ এছ 0 BG তে 250 8919 ৩৩০ ৩ এল 
Uy aig এছ এই) 38 ১৩০ এ ১৪০4৫ এ ৩০৪ ১4 
১০০ ৮৪০১ ৩৯৮ BAS 0 DY এনা I ১৪ পে ০৩০ এপ 
et IY) 62a লতি ee পেত DUD শিস ০৩9 sl 
অর্থ: “আয়শা রা. থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সা. সালাত শুরু 
করতেন তাকবীরের মাধ্যমে, কিরা‘'আতের সময় আলহামদুলিল্লাহ পাঠ 
করতেন । যখন তিনি রুকু করতেন তখন তার ঘাড় থেকে মাথা নীচুও 
করতেন না, উপরেও উঁচু করে রাখতেন না বরং একই সমতলে 
রাখতেন । তিনি যখন রুকু থেকে মাথা তুলতেন, সোজা হয়ে না দাড়িয়ে 
সিজদায় যেতেননা | তিনি (প্রথম) সিজদা থেকে মাথা তুলে সোজা হয়ে 
না বসা পর্যন্ত দ্বিতীয়) সিজদায় যেতেন না । তিনি প্রতি দুই রাকাআত 
আন্তর “আত্তাহিয়্যাত” পাঠ করতেন । তিনি বসার সময় বাম পা বিছিয়ে 
দিতেন এবং ডান পা দাড় করিয়ে রাখতেন । তিনি শয়তানের বৈঠক 
থেকে নিষেধ করতেন । তিনি পুরুষ লোকদেরকে হিংস্র জন্তুর ন্যায় 
বাহুদ্বয় মাটিতে ছড়িয়ে দিতে নিষেধ করতেন ৷ তিনি সালামের মাধ্যমে 
সালাতের সমাপ্তি ঘোষণা করতেন |” **৩ 
এসব হাদীস থেকে বুঝা গেলো যে, আল্লাহর রাসূল সা. ফরজ সালাতের 
পরে কখনো সাহাবাদেরকে নিয়ে সম্মিলিতভাবে প্রচলিত মুনাজাত করেন 
নি। বরং সহীহ্‌ হাদীসে বলা হয়েছে, তাকবীরে তাহরীমা দিয়ে সালাত 
শুরু হবে সালাম দিয়ে শেষ হবে । যেমন পূর্বে উল্লিখিত আলী রা. এর 
হাদীস হতে আমরা জানতে পেরেছি । 
সুতরাং সালাম ফিরানোর মাধ্যমেই সালাত শেষ হয়ে যায় । তারপরে 
সালাতের আর কোনো সম্মিলিত অংশ বাকী থাকে না। যদি করা হয় 
তাহলে তা হবে বিদআত । তবে রাসূলুল্লাহ সা. ব্যক্তিগতভাবে ফরজ 


১৫৩ সহীহ মুসলিম, হাদীস নং ১০০২ । 


কিতাবুস সাওম ৯৪ 
সালাতের পরে কিছু আমল করতেন এবং তা করার জন্য অন্যকেও 
উৎসাহিত করতেন । সাহাবায়ে কিরামগণও তা করতেন । আর সেটাই 
হলো সুন্নাহ । কিন্তু সেই সুন্নাহকে তুলে দিয়ে তার স্থানে প্রচলিত মুনাজাত 
নামক বিদআতকে প্রবেশ করানো হয়েছে । হাস্সান (রা.) যথার্থই 
বলেছেন, 
61৫৬০ ৮৪৮ MEF 31 ৮৫4১ ও ০৪১৩ 6 EAL": UES ৩৪ 
৬০১১০ 09)” 7 ৮৮065 dl ৮৫1 Ru 3 
অর্থ:- যখন কোন জাতি তাদের দ্বীনের মধ্যে বিদআতের অনুপ্রবেশ ঘটায় 
তখন আল্লাহ (সুব:) এ পরিমাণ সুন্নাত তাদের থেকে তুলে নেন যা 
কিয়ামত পৰ্যন্ত আর কখনো ফিরে আসে না ।১* 


প্রশ্ন: ফরজ সালাতের পরে রাসূল সা. কি আমল করতেন? 

উত্তর: রাসূল সা. ফরজ সালাতের পরে বিভিন্ন দু'আ করতেন । সহীহ 

হাদীসে তার বিস্তারিত বর্ণনা আছে । কিছু আমল নিয়ে পেশ করা হলো । 

€% রাসুল সা. সালাতের সালাম ফিরানোর পরে তিনবার £ | ৮85.» 

“আসতাগফিরুল্লাহ” পাঠ করতেন । অর্থ: “আমি তোমার নিকট ক্ষমা 

প্রার্থণা করছি ।১৫ 

*% অতপর নিম্নের এই দু'আ টি পাঠ করতেন । 
275313১৭১০5 At এ ১৭ C3 FeAl 

অর্থ: “হে আল্লাহ তুমি শান্তিময় তোমার নিকট হতেই শান্তির আগমন । 

তুমি কল্যাণময়, হে মর্ধাবান এবং কল্যাণময় তুমি 1৮1১6 

* অতপর এই বলে দু'আ করতেন । 

pA পল 65 ভি 983 ০০০ রঃ ০০ এ ঘ ৬০ ৫৮৮০ lds এ! ৫ 

5 রা ৩৮০ 015 ভে UG CAG এ ex UG এন এ ৬৩ ৫ 2 

(৬১৩০ শেপ) 


** দারেমী সহীহ । 
১৫৫ বুখারী- ফাতহুল বারী ১১/১১৩ । 
১৬ মুসলিম । 


কিতাবুস সাওম ৯৫ 
অর্থ: “আল্লাহ ছাড়া এবাদতের যোগ্য কোন মাবুদ নেই । তিনি এক । 
তার কোন শরীক নেই । সকল ক্ষমতার মালিক কেবল মাত্র তিনিই । 
প্রশংসা মাত্রই তার । তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান । হে আল্লাহ 
তুমি যা দান কর তা বাধা দেওয়ার কেহই নেই । আর তুমি যা দিবে না, 
তা দেওয়ার মত কেহই নেই । আর তোমার পাকড়াও হতে কোন 
সম্পদশালী বা পদমর্ধাদার অধিকারীকে তার ধনসম্পদ বা পদমর্যাদা রক্ষা 
করতে পারে না ।”১৫৭ 
*€ অতপর নিয়ের এই দু'আ পড়তেন । 
2৭৪ গলদ I এত 99 এস ধর OLNEY ০০ ৫৮০ dv ৫ এ 
ঠা] 0] এ এ ১০০৭ stat গু এ] পর জা 8 হু dy 0 05 lv ৫ এ! এ 
OBS 99 (01 এ ০:৯০ 

অর্থ:- “আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোন মাবুদ নেই । তিনি এক । 
তার কোন শরীক নেই । সকল ক্ষমতার মালিক কেবল মাত্র তিনিই । 
প্রশংসা মাত্রই তার | তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান ৷ আল্লাহ ছাড়া 
এবাদতের যোগ্য কোন মাবুদ নেই । আমরা কেবলমাত্র তারই ইবাদত 
করি । সকল নিয়ামতের মালিক একমাত্র তিনিই | অনুগ্রহও তার । এবং 
উত্তম প্রশংসা তারই । আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই । আমরা তার দেয়া 
জীবন বিধান একমাত্র তার জন্য একনিষ্ঠ ভাবে মান্য করি যদিও 
কাফেরদের নিকট উহা অপ্রীতিকর । 
৭ সা'আদ (রা.) হতে বর্ণিত তিনি তার সন্তানদেরকে নিয় বর্ণিত 
শব্দগুলো শিক্ষা দিতেন আর বলতেন রাসুল (সা.) এইগুলো দিয়ে 
আল্লাহর কাছে আশ্রয় চাইতেন । 
১ শিখা ০১০০ এ ১১ dl ০ ৬২ ১১৭৪ oF তে Sh ১০৪ ও! ৮৪01 

Syed ০19), " 701 ৮153 GANAS ০০ এ: ১৪০৪ 
অর্থ: “হে আল্লাহ আমি তোমার কাছে আশ্রয় প্রার্থণা করছি হীনমন্যতা 
থেকে (কোপুরুষতা) । আমি তোমার কাছে আশ্রয় প্রার্থণা করছি কৃপণতা 
থেকে । আমি তোমার কাছে আশ্রয় প্রার্থণা করছি অসহায় জীবন থেকে । 


৯৫৭ সহীহ বুখারী | 


কিতাবুস সাওম ৯৬ 
আমি তোমার কাছে আশ্রয় প্রার্থণা করছি দুনিয়ার এবং কবর আযাবের 
ফিতনা থেকে । 
+%* আবু হুরায়রা (রা.) হতে বর্ণিত তিনি বলেন, রাসুল (সা.) বলেছেন, 
যে ব্যক্তি প্রতি সালাতের পরে ৩৩ বার | 5৪৮৬১ ৩৩ বার এ 5471 
৩৩ বার £514 এই মোট ৯৯ বার এবং সর্বশেষ নিমের দু'আটির 
মাধ্যমে ১০০ বার পূর্ণ করবে তার সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে । 
যদিও তা সমুদ্রের ফেনা সমতুল্য হয় । দু‘আটি এই: 
2d ৪৬5 45 এত ৯১১ HAY MAY ds ২ ০৩3 ঞ এ! এ! ও 

অর্থ:- “আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই । তিনি এক ও একক । তার কোন 
শরীক নেই । সকল ক্ষমতার মালিক কেবলমাত্র তিনিই । প্রশংসা কেবল 
তারই । তিনি সবকিছুর উপরে ক্ষমতাশালী ।৮”১৫৮ 
* কা'আব ইবনে উজরা (রা.) হতে বর্ণিত তিনি বলেন রাসুল (সা.) 
বলেছেন, ইহা মুআক্কিবাত (যো মৃত্যুর পরেও স্থায়ী হয়ে থাকে) যে ব্যক্তি 
এগুলো প্রতি সালাতের পরে বলবে সে কখনো বঞ্চিত হবে না । ৩৩ বার 
4)। ০৬০০ ৩৩ বার এ ১০] ৩৪ বার ১৪40 1৮৯ 
** সূরা নাস ১+এ। ০: ১১৮ 4$ সূরা ফালাক 911 ৮ ১৮৮০৪ সূরা 
ইখলাস ১14 )৷ + 5 ও আয়াতুল কুরসী (সুরা বাকারার ২৫৫ নং 
আয়াত £ ০১5 0 84 ৷ 2৯ 0 এ! ৫ ৭। একবার করে প্রতি 
সালাতের পরে । তবে ফজর ও মাগরীবের পরে সুরা নাস, সুরা ফালাক, 
সুরা ইখলাস তিনবার করে পড়তেন । 
*% উম্মে সালমা (রা.) হতে বর্ণিত রাসুল (সা.) যখন সকালের সালাতের 
সালাম ফিরাতেন তখন এই দু'আ করতেন, 
ও ৫০৬ ০ ৬) ১ ১৩৪০ ১৬৪9 ০ 6 50১3 ০৬৪০ ale DLT ও! ৮৫) 

LE ০১০৯] ০৬১ 25019) 
অর্থ: “হে আল্লাহ আমি আপনার নিকট উপকারী ইলম, হালাল রিযিক, 
গ্রহণযোগ্য আমল কামনা করি ।”(হাদীসটি সহীহ)” 


১৮ মুসলিম । 
»৯ নাসায়ী ১৩৪৮ । 
৯৬০ ইবনে মাজাহ । 


কিতাবুস সাওম ৯৭ 


সদকাতুল ফিতর: 

প্রশ্ন: 'সাদকায়ে ফিত্র’ এর হুকুম কি? 
উত্তর: “সাদাকায়ে ফিতর’ মুসলিম নারী-পুরুষ, ছোট-বড়, স্বাধীন- 
কৃতদাস সকলের উপর ওয়াজিব । হাদীসে ইরশাদ হয়েছে: 
7 5 ৭9৩ ঝা এত ঞ। ১7০ ০৪০৪ 2৩৩ gs ঝা ৬১ ০৯৪ ৩ ৬৮ 
এ ৪312 SED ১13 এ এপ ০৯৪ ০ ৬৩ 3 ০ ble HIN) 

(৬০৬ ee) Ul ৩ ৩13 ml 
অর্থ: আবদুল্লাহ ইবনে ওমর (রো:) বলেন, আল্লাহর রাসূল (সা:) (রমজান 
মাসে) প্রত্যেক মুসলিম স্বাধীন, গোলাম, পুরুষ, মহিলা, ছোট, বড় 
সকলের উপর এক “সা' খেজুর বা এক “সা যব সাদাকায়ে ফিতর 
ওয়াজিব করেছেন 1১৯ 


প্রশ্ন: “সাদাকয়ে ফিতর’ কার উপর এবং কখন ওয়াজিব হবে? 
উত্তরঃ প্রত্যেক মুসলিম নারী, পুরুষ, ছোট, বড়, স্বাধীন ও কৃতদাসের 
উপর “সাদাকয়ে ফিতর’ আদায় করা ওয়াজিব ৷ ঈদের রাতে এবং ঈদের 
দিন যদি সে নিজের ও তার পরিবারের প্রয়োজনীয় খাদ্যের অতিরিক্ত 
সম্পদের মালিক হয়, তবে তাকে “সাদাকায়ে ফিতর’ দিতে হবে । 
“সাদাকায়ে ফিতর’ নিজের পক্ষ থেকে এবং নিজের পরিবারবর্ণের পক্ষ 
থেকে আদায় করতে হবে । যেমন: স্ত্রী ও সন্তানাদি । আর যদি তাদের 
নিজস্ব সম্পদ থাকে তাহলে তাদের সম্পদ থেকে “সাদাকায়ে ফিতর' 
আদায় করতে হবে ।পেটের বাচ্চার পক্ষ থেকে “সাদাকায়ে ফিতর’ দেয়া 
ওয়াজিব না । তবে যদি কোন ব্যাক্তি আদায় করে দেয় তাহলে নফল 
সাদাকা হিসাবে আদায় হবে । 

(হানাফী ওলামাদের মতে, নিত্য প্রয়োজনীয় জিনিসের অতিরিক্ত সাড়ে 
সাত তোলা স্বর্ণ বা সাড়ে বায়ান্ন তোলা রূপা অথবা তার মূল্য যার নিকটে 
থাকবে তার উপর যাকাত ও সাদাকাতুল ফিতর ওয়াজিব । তবে যাকাত 
এবং সাদাকাতুল ফিতরের মধ্যে পার্থক্য এই যে, যাকাতের জন্য 


* সহীহ বুখারি ১৪৩২ । 


কিতাবুস সাওম ৯৮ 
উল্লেখিত নেসাব পরিমান মাল বা তার মুল্যের উপর বছর অতিক্রম হওয়া 
আবশ্যকীয় । কিন্তু সাদাকাতুল ফিতরের জন্য বছর অতিবাহিত হওয়া 
জরুরী নয় । শুধু এ মুহুর্তে (ঈদের দিন “সুবহে সাদিকের’ সময়) নেসাব 
পরিমাণ মাল বা তার মূল্য হলেই সাদাকাতুল ফিতর ওয়াজিব 1৯ 


প্রশ্ন: 'সাদাকায়ে ফিতর’ কি পরিমাণ এবং কিসের মাধ্যমে আদায় 

করতে হবে? 

উত্তর: “সাদাকাতুল ফিতরের’ পরিমান হল: রাসূলুল্লাহ (সা:) এর যুগের 

এক ‘সা’ । হাদীসে ইরশাদ হয়েছে: 

৬ ক ০১০১ ০৫ ITA: IU as dl ৬৮১ EH এ” এ ০৪ 
(৬১৬০ ree) 2৮ ০০ ৬৮ 9] 2৯৮০ 3 ঝা 

অর্থ: আবু সাঈদ খুদরী (রা:) থেকে বর্ণিত তিনি বলেন, আমরা আল্লাহর 

রাসূল সো:) এর যুগে ঈদের দিন এক “সা' পরিমান খাদ্য (সাদাকায়ে 

ফিতর) হিসাবে আদায় করতাম 1১5 

অপর একটি হাদিসে বর্ণিত হয়েছে: 


৩ ৬০৮০৪ 5) EAS: ০98 as dl ৬৮১ EH এ ও) ৩৪ 
2) ০০ ৬০ 2 ৩০ ৬৮ 2০8 ০ ble 2 এও ৩ ble 2১৬5 


(৬১৬ শে) 
অর্থ: আবু সাঈদ খুদরী (রা:) থেকে বর্ণিত, তিনি বলেন আমরা ফেতরার 
যাকাত এক “সা" খাদ্য অথবা এক “সা’ ভুন্টা অথবা এক “সা’ খেজুর 
অথবা এক “সা পনির অথবা এক “সা কিসমিস দ্বারা আদায় 
করতাম 1১৬৪ 
এই হাদীসগুলো সহ আরো অনেক গুলো সহীহ হাদীসের কারণে বেশির 
ভাগ মুহাদ্দিসীন ও ফুকাহায়ে কেরাম “সাদাকায়ে ফিত্র এক “সা' 
পরিমান দিতে হবে বলে মতামত ব্যক্ত করেছেন । এক “সা” এর পরিমাণ 
হলো “চারশত আশি মিসকাল' ৷ ইংরেজিতে এর ওজন হল দুই কেজি 


*১২ ফতওয়ায়ে কাজী খান, খন্ড-১, পৃষ্ঠা-২৬৪ 
১৬৩ সহীহ বুখারি১৪৩৯। 
*৬৪ সহীহ বুখারি ১৪৩৫ । 


কিতাবুস সাওম ৯৯ 

৪০ গ্রাম (মদিনার ‘সা’ এর হিসাব অনুযায়ী) । যে যেই এলাকায় বসবাস 
করে সে সেই এলাকার প্রধান খাদ্য থেকে এ পরিমাণ খাদ্য নিজের এবং 
তার অধিনন্ত প্রত্যেকের পক্ষ থেকে আদায় করবে । উপরোক্ত হাদীস 
থেকে বুঝা যায় যে সাহাবায়ে কিরাম রা. তাদের সেই যুগে তাদের প্রধান 
খাদ্য যা ছিল তা দিয়েই সাদাকাতুল ফিতর আদায় করতেন । যা 
স্পষ্টভাবে নিয়ের হাদীসটিতেও উল্লেখ করা হয়েছে: 
dl ৬৮ এ ০১০১ ০৫৪ STH: UU as dl ৬৪) EE এ” এ ০৮ 
টা ৬৬৬ ০৬) অত সা এড) ০6৬৮ ০ blo ০ 6৯ ৮৮ 3 ৮৩ 

(৬১৬ Ee) 20313 এম) 231) 
অর্থ: “আবু সা’ঈদ খুদরী (রা:) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা 
রাসূলুল্লাহ সো:) এর যুগে ঈদের দিন এক সা’ পরিমাণ খাদ্য সাদাকাতুল 
ফিতর হিসাবে আদায় করতাম । আবূ সাঈদ (রা:) বলেন, তখন 
আমাদের খাদ্যদ্রব্য ছিল যব, কিসমিস, পনির ও খেজুর 1৮১৬৫ 
কেনান হাদীসে বলা হয়েছে ১:১ (অর্থাৎ মিসকিনদের 
খাবারের ব্যবস্থা করা) সুতরাং যে এলাকার প্রধান খাদ্য যেটা সে 
এলাকায় তা দিয়েই সাদাকাতুল ফিতর আদায় করা উচিত । সুতরাং পশুর 
খাদ্য অথবা কোন ভিনদেশের খাদ্য দ্বারা সাদাকাতুল ফিতর আদায় 
করলে আদায় হবে না। তন্রপ পোষাক, বিছানা, আসবাব পত্র দ্বারা 
ফিতরা আদায় করলে আদায় হবে না । যেহেতু রাসূলুল্লাহ (সা:) খাদ্যদ্রব্য 
দ্বারা ফিতরা আদায় করতে নির্দেশ দিয়েছেন । বিধায় নির্দিষ্ট বস্তুর 
ব্যতিক্রম করা যাবে না। অনুরূপ খাদ্যের মূল্য পরিশোধের মাধ্যমেও 
আদায় হবে না । যেহেতু তা রাসূলুল্লাহ (সা:) এর আদেশের বিপরীত । 


হানাফী মাযহাব অনুযায়ী সাদাকায়ে ফিতরের পরিমান হলো জব বা 
জবের আটা হলে এক সা’ প্রদান করবে এক সা” সমান তিন কেজি 
২৬৪ গ্রাম (হানাফী মাযহাব মতে “সা'য়ের হিসাব অনুযায়ী) । আর গম বা 
তার ময়দা হলে অর্ধ সা’ (দেড় কেজি ১৩২ গ্রাম তথা পৌনে দুই সের) । 
হানাফীদের দলীল হলো: 


১৬৫ 


বুখারী ১৪২২। 


কিতাবুস সাওম ১০০ 

Bie 3 ৪ ঞ এপি Gl ০০০৪ 2৩৩ gs dl ৬৮১ ০৯৮ ০ ০৪ 
৬০০ 5১৪০১ ৬০০ Bly 0৮19 ৬৪19 ১৭01 ৬৬ ০৮০) JU sf bd 
৬০৫৬ dl 2) ০৯৮ ol OSG 2 of Ee ০৮০ ক লি dd ০৯ ৩০ 
Uf ৬৬০ ১০৮ 0 OSG. mds ৬০০) dl op হঞা fal 9 padi ৬০ 
LEE dl ৪৮১ ০৯৪ 01 9৬০, ভ ৩ এ ON ০1 এ এ) mall 
(Eyed ০৮০৮) ৩০০ 7058 2481 এ 55 195 3 ৪৩৪ nll ৬ 
অর্থ: ইবনে ওমর (রা:) থেকে বর্ণিত, তিনি বলেন, নবী (সো:) প্রত্যেক 
পুরুষ, মহিলা, আযাদ ও গোলামের পক্ষ থেকে সাদকাতুল ফিতর-ই- 
রামাজান হিসাবে এক “সা' খেজুর বা এক এক “সা” যব আদায় করা 
ফরজ করেছেন । তারপর লোকেরা অর্ধ ‘সা’ গমকে এক “সা” খেজুরের 
সমমান দিতে লাগল । (রাবি নাফি’ বলেন) ইবনে ওমর (রা:) খেজুর 
(সাদাকাতুল ফিতর হিসাবে) দিতেন । এক সময় মদীনায় খেজুর দুর্লভ 
হলে যব দিয়ে ত আদায় করেন । ইবনে ওমর (রা:) প্রাপ্ত বয়স্কও অপ্রাপ্ত 
বয়স্ক সকলের পক্ষ থেকেই সাদাকাতুল ফিতর আদায় করতেন, এমনকি 
আমার সন্তানদের পক্ষ থেকেও সাদাকার দ্রব্য গ্রহীতাদেরকে দিয়ে দিতেন 
এবং ঈদের এক-দু"দিন পূর্বেই আদায় করে দিতেন | *** 

উল্লেখ্য যে, হানাফী মাযহাব অনুযায়ী আটা বা গমের পরিবর্তে তার মূল্য 
আদায় করাও জায়েয হবে । 


প্রশ্ন: 'সাদাকায়ে ফিতর’ আদায় করতে হবে কখন? 

উত্তর: “সাদাকয়ে ফিতর’ আদায়ের সময় দু'ধরণের । (১) ফযিলতপূর্ণ 

সময় ৷ (২) ওয়াক্তে জাওয়ায বা সাধারণ সময় । 

প্রথমত ফযিলতপূর্ণ সময়: ঈদের দিন সকালে ঈদের সালাতের পূর্বে 
য় করা । সহীহ বুখারিতে আবদুল্লাহ ইবনে আবব্স (ো:) থেকে 

বর্ণিত: 


*৬ সহীহ বুখারি ১৪২৩। 


কিতাবুস সাওম ১০১ 
8৬০ dl 84) 7৮০3 ale ঞ এপ এ] 050 PB IG ৬০৩ 9৪ ০৪ 
১৮59 56 Sat 53 এ 5 ৩৪৬১ Ab ৩৪০3 Al তে lal 
ELA ০৮ BUG জে Nal x 5 5) মু 

অর্থ: “ইবনে আব্বাস (রা:) থেকে বর্ণিত তিনি বলেন: রাসূলুল্লাহ (সা:) 
সাদাকাতুল ফিতরকে ফরজ করেছেন সায়েমকে (সিয়াম অবস্থার) অনর্থক 
কথা এবং অন্যায় কাজের গুনাহ থেকে পবিত্র করার জন্য এবং 
মিসকিনদের খাবারের ব্যাবস্থা করার জন্য । যে ব্যক্তি ঈদের সালাতের 
পূর্বে আদায় করলো তারটা গ্রহণযোগ্য হবে আর যে ব্যক্তি সালাতের পরে 
আদায় করবে তারটা অন্যান্য সাদাকার মত সাধারণ সাদাকা হিসেবে গণ্য 
হবে ১৯ সুতরাং বিনা কারণে সালাতের পর বিলম্ব করলে তা 
“সাদাকাতুল ফিতর’ হিসাবে গ্রহনযোগ্য হবে না । কারণ তা রাসূল (সা:) 
এর নির্দেশের পরিপন্থী । এজন্য ঈদুল ফিতরের সালাত একটু বিলম্ব করে 
আদায় করা উচিত যাতে মানুষ সালাতের পূর্বেই সাদাকাতুল ফিতর 
আদায় করতে পারে । অপর হাদীসে বর্ণিত হয়েছে যে রাসূল (সাঃ) এর 
যুগে সাহাবায়ে কেরামগণ ঈদের দিন সাদাকাতুল ফিতর আদায় 
করতেন । হাদীস: 
Se ক ০৬০১ ESTAS: ৩৩ as dl ৬৪) EE এ এ ০৪ 

(৬০৬৮ ree) ০৬৮ ৩০ ৬৮ 9] oy ০ 3 লা 
অর্থ: “আবু সাঈদ খুদরী (রা:) থেকে বর্ণিত তিনি বলেন, আমরা আল্লাহর 
রাসূল (সা:) এর যুগে ঈদের দিন এক “সা” পরিমাণ খাদ্য (সাদাকায়ে 
ফিতর) হিসাবে আদায় করতাম ।”৯৮ 
দ্বিতীয়ত যায়েজ সময়: ঈদের এক দুইদিন পূর্বে সাদাকাতুর ফিতর 
আদায় করা যায়েজ । বুখারী শরীফের হাদীসে বর্ণিত হয়েছে, নাফে' রে:) 
বলেন: 


৯৬ সুনানে আবু দাউদ ১৬১১। 
১৬৮ সহীহ বুখারি১৪৩৯। 


কিতাবুস সাওম ১০২ 

৩1 ৩53 - ২ ৩৫ she ৬ ০! ৩৮ এশা dl of ৬ঞ pf 01০৩৩ 
31) LL এ ০955 195) ৯০৪ nll পভ gs Bl ৬৬১ ০০ 

(৬১৬৮ ডে) U4 
অর্থ: “ইবনে ওমর (রো:) নিজের এবং ছোট-বড় সন্তানদের পক্ষ থেকে 
সাদাকাতুল ফিতর আদায় করতেন, রাবী নাফে বলেন, এমনকি তিনি 
আমার সঙ নে হার ডিন যাকাতের হয লে ওর 
একদিন বা দু'দিন পূর্বে সাদাকাতুল ফিতর পৌছে দিতেন ।”**৯ 
মোট কথা: পূর্বের হাদীসগুলো থেকে স্পষ্ট ভাবে বুঝা গেল যে, 
সাদাকাতুল ফিতর ঈদের সালাতের পূর্বেই আদায় করতে হবে । বিনা 
করণে ঈদের সালাতের পর আদায় করা জায়েয নেই । তবে যদি কোন 
বিশেষ কারণ বশতঃ বিলম্ব করে, তাহলে কোন অসুবিধা নেই ৷ যেমন 
সে এমন স্থানে আছে যে, তার নিকট আদায় করার মত কোন বস্তু নেই 
বা এমন কোন ব্যক্তিও নেই, যে এর হকদার হবে । অথবা হঠাৎ তার 
নিকট ঈদের সালাতের সংবাদ পৌছল, যে কারণে সালাতের পূর্বে আদায় 
করার সুযোগ পেল না । অথবা সে কোন ব্যক্তিকে দায়িত্ব দিয়েছিল, আর 
সে আদায় করতে ভুলে গেছে । এমতাবস্থায় সালাতের পর আদায় করলে 
কোন অসুবিধা নেই । কারণ সে অপারগ । 
ওয়াজিব হচ্ছে: সাদাকাতুল ফিতর তার প্রাপকের হাতে সরাসরি বা 
উকিলের মাধ্যমে যথাসময়ে সালাতের পূর্বে পৌছানো । যদি নির্দিষ্ট কোন 
ব্যক্তিকে প্রদানের নিয়ত করে, অথচ তার সঙ্গে বা তার নিকট পৌছাতে 
পারে এমন কারো সঙ্গে সাক্ষাত না হয়, তাহলে অন্য কোন উপযুক্ত 
ব্যক্তিকে প্রদান করবে । বিলম্ব করবে না। 


প্রশ্ন: 'সাদাকাতুল ফিতর’ কাদেরকে প্রদান করা যাবে? 

উত্তর: সাদাকাতুল ফিতর ও যাকাতের খাত একই । পবিত্র কুরআনে 

আল্লাহ (সুব:) আটটি খাত উল্লেখ্য করেছেন । 

321 এ) ৮853 5০0 GE ৩৪৩3 ৩৪০ পথ) ০৬০ পু 
(তি ৮602 alot ০ মঠ চন 99 চুন শট ৬১9 


১৯ সহীহ বুখারি ১৪২৩ । 


কিতাবুস সাওম ১০৩ 
অথ: “নিশ্চয় সাদাকা হচ্ছে ফকীর ও মিসকীনদের জন্য এবং এতে 
তাদের জন্য, দাস আযাদ করার ক্ষেত্রে, খণগ্রস্তদের জন্য, আল্লাহর রাস্ত 
য় (জীহাদরত মুজাহিদদের জন্য) এবং মুসাফিরদের জন্য । এটি আল্ল- 
হর পক্ষ থেকে নির্ধারিত, আর আল্লাহ মহাজ্ঞানী, প্রজ্ঞাময় ৷” (সুরা 
তাওবা: ৬০) এ আয়াতে বর্ণিত আটটি খাতের বিস্তরিত বিবরণ: 
(এক) ফুব্বীরা- +144৪ 
5 ফুকারা শব্দটি ;-_ ফকীর শব্দের বহুবচন । ফকীর এমন ব্যক্তিকে 
বলা হয়, যে নিজের জীবিকার ব্যাপারে অন্যের মুখাপেক্ষী । কোন 
শরীরিক ত্রুটি বা বার্ধক্যজনিত কারণে কেউ স্থায়ীভাবে অন্যের সাহায্যের 
মুখাপেক্ষী হয়ে পড়েছে অথবা কোন সাময়িক কারণে আপাতত কোন 
ব্যক্তি অন্যের সাহায্যের মুখাপেক্ষী হয়ে পড়েছে এবং সাহায্য-সহায়তা 
পেলে আবার নিজের পায়ে দাড়াতে পারে, এ পর্যায়ের সব ধরণের 
অভাবী লোকের জন্য সাধারণভাবে এ শব্দটি ব্যবহৃত হয়ে থাকে । যেমন 
এতীম শিশু, বিধবা নারী, উপার্জনহীন বেকার এবং এমন সব লোক যারা 
সাময়িক দুর্ঘটনার শিকার হয়েছে । 
(দুই) মাসাকীন- এ৷: 
০5 মাসাকীন শব্দটি এ মিসকীন শব্দের বহুবচন | মিসকীন 
শব্দের মধ্যে দীনতা, দুর্ভাগ্য পীড়িত অভাব, অসহায়তা ও লাঞ্ছনার অর্থ 
নিহিত রয়েছে । এদিক দিয়ে বিচার করলে সাধারণ অভাবীদের চাইতে 
যাদের অবস্থা বেশী খারাপ তারাই মিসকীন | নবী সাল্লাল্লাহু আলাইহি 
ওয়া সাল্লাম এ শব্দটির ব্যাখ্যা করে বিশেষ করে এমন সকল 
লোকদেরকে সাহায্যলাভের অধিকারী গণ্য করেছেন, যারা নিজেদের 
প্রয়োজন অনুযায়ী উপায়-উপকরণ লাভ করতে পারেনি, ফলে অত্যন্ত 
অভাব ও দারিদ্রের মধ্যে দিন কাটাচ্ছে । কিন্তু তাদের আত্মমর্ধাদা ও 
আত্মসম্মানবোধ কারোর সামনে তাদের হাত পাতার অনুমতি দেয় না। 
আবার তাদের বাহ্যিক অবস্থাও এমন নয় যে, কেউ তাদেরকে দেখে 
অভাবী মনে করবে এবং সাহায্য করার জন্য হাত বাড়িয়ে দেবে । হাদীসে 
এভাবে এর ব্যাখ্যা করা হয়েছেঃ 


০০4০৪ পিল) লি সা এ dt ০১০০ এ ৪ Hh ৩৮০ 82৯ পা ৩ 
১৮৪9? ১০2 ১৬০০ ETE 5১ All ৬ 3১৮ SH a 


কিতাবুস সাওম ১০৪ 

5১4০ ৪:০৪ ৭১০4 9 a এ bos Ea 5s 

ড১৩) nd ০০৪ 
অর্থ: “আবু হুরায়রা (রা:) হতে বর্ণিত রাসুল সা. ইরশাদ করেন; এ 
ব্যক্তি তো মিসকীন নয় যে, মানুষের দরজায় দরজায় ঘুরে বেড়ায় (ভিক্ষা 
করে) এক লোকমা দু'লোকমা, একটি-দুটি খেজুর পেলে সে চলে যায় । 
বরং প্রকৃত মিসকীন তো এ ব্যক্তি যার কাছে নিজের প্রয়োজন অনুযায়ী 
অর্থ-সম্পদ নাই, অপরদিকে তাকে সাহায্য করার জন্য চেনাও যায় না 
অর্থাৎ নিজের অসহায়ত্ব কারো কাছে প্রকাশ করে না। এবং যে নিজে 
দাড়িয়ে কারোর কাছে সাহায্যও চায় না, সে-ই মিসকীন ৷” অর্থাৎ সে 
একজন সম্ভান্ত ও ভদ্র গরীব মানুষ । 
(তিন) আল আ'মিলীন ০:৬৪ 
আল-আ'মিলীন } ৬ “আ'মেল” শব্দের বহুবচন । অর্থাৎ যারা সাদাকা 
আদায় করা, আদায়কৃত ধন-সম্পদ সংরক্ষণ করা, সেসবের হিসেব- 
নিকেশ করা, খাতাপত্রে লেখা এবং লোকদের মধ্যে বণ্টন করার কাজে 
সরকারের পক্ষ থেকে নিযুক্ত থাকে । ফকীর বা মিসকীন না হলেও এসব 
লোকের বেতন সর্বাবস্থায় সাদকার খাত থেকে দেয়া হবে । এখানে 
উচ্চারিত এ শব্দগুলো এবং এ সূরার ১০৩ নং আয়াতের শব্দাবলী ৬৭০. 
2 ০ ৯1১ (তাদের ধন-সম্পদ থেকে সাদাকা উসুল করো) একথাই 
প্রমাণ করে যে, যাকাত আদায় ও বন্টন ইসলামী রাষ্ট্রের দায়িত্বের 
অন্তর্ভুক্ত । তবে তাগুতী রাষ্ট্রের দায়িত্ব নয়। আমাদের বাং 
সরকারের একটি যাকাত বোর্ড রয়েছে এবং তাদের অধীনে কিছু 
আলেমও আছে । যারা রমজান মাস এসে সরকারের যাকাত ফন্ডে যাকাত 
দেওয়ার জন্য উৎসাহিত করে । অথচ তারা জানে না যে, মুমিনরা 
ক্ষমতায় আসলে রাষ্ট্রীয় ভাবে চারটি কাজ করবে । পবিত্র কুরআনে নিম্ন 
আয়াতে বর্ণিত রয়েছে: 


০১৯০৮ 19/29 HSN VHT US La ১৫ ৬ রে ১ রর ) 


অর্থ: জিরার 87 
সালাত কায়েম করবে, যাকাত আদায় করবে এবং সৎকাজের আদেশ 


কিতাবুস সাওম ১০৫ 
দেবে ও অসতকাজ থেকে নিষেধ করবে; আর সব কাজের পরিণাম 
আল্লাহরই অধিকারে ৷” (সুরা হাজ্জ: ৪১) 
এখানে পরিস্কার ভাবে মুসলিম রাষ্ট্রকে চারটি দায়িত্ব দেওয়া হয়েছে। 
কিন্তু অতীব দুঃখের বিষয় এই যে, এই চারটি কাজের মধ্য থেকে তিনটির 
কোন খবর নেই । মাঝখান থেকে দ্বিতীয়টির জন্য বোর্ড গঠন করে । এটা 
হচ্ছে সুবিধাবাদ জিন্দাবাদ । যারা সালাত কায়েম করার মাধ্যমে তাকুওয়া 
অর্জন করে না বরং নানা দুর্নীতি আর অপকর্মে বারবার যারা বিশ্ব 
চ্যাম্পিয়ন হয় তারা যে যাকাতের অর্থও লুটপাট করবে না, আত্মসাৎ 
করবে না তার নিশ্চয়তা কোথায়? তাই আমাদেরকে কুরআন-সুন্নাহ 
ভিত্তিক ইসলামী রাষ্ট্র গঠন করে যাকাত আদায়কারী নিয়োগ দিতে হবে 
আর তা না পারা পর্যন্ত মুসলিমদেরকে এক্যবদ্ধ হয়ে ইমারাহ্‌ গঠন করে 
তার মাধ্যমে আমিলীন নিয়োগ করে যাকাত আদায়ের ব্যবস্থা করতে 
হবে। 
(চার) আল মু'আল্লাফাতু কুলুবুহুম 443 24918 
যাদের মন জয করা উদ্দেশ্য । মন জয় করার জন্য যাকাতের অর্থ ব্যয় 
করার যে হুকুম এখানে দেয়া হয়েছে তার উদ্দেশ্য হচ্ছে, যারা ইসলামের 
বিরোধিতায় ব্যাপকভাবে তৎপর এবং অর্থ দিয়ে যাদের শত্রুতার তীব্রতা 
ও উগ্রতা হাস করা যেতে পারে অথবা যারা কাফেরদের শিবিরে অবস্থান 
করছে ঠিকই কিন্তু অর্থের সাহায্যে সেখান থেকে ভাগিয়ে এনে 
পারে কিংবা যারা সবেমাত্র ইসলামে প্রবেশ করেছে এবং তাদের পূর্বেকার 
শত্ৰুতা বা দুর্বলতাগ্ডলো দেখে আশংকা জাগে যে, অর্থ দিয়ে তাদের 
বশীভূত না করলে তারা আবার কুফরীর দিকে ফিরে যাবে, এ ধরণের 
লোকদেরকে স্থায়ীভাবে বৃত্তি দিয়ে বা সাময়িকভাবে এককালীন দানের 
মাধ্যমে ইসলামের সমর্থক ও সাহায্যকারী অথবা বাধ্য ও অনুগত কিংবা 
কমপক্ষে এমন শক্রতে পরিণত করা যায়, যারা কোন প্রকার ক্ষতি করার 
ক্ষমতা রাখে না । এ খাতে গনীমতের মাল ও অন্যান্য উপায়ে অর্জিত অর্থ 
থেকেও ব্যয় করা যেতে পারে । এ ধরণের লোকদের জন্য ফকীর, 
মিসকীন বা মুসাফির হবার শর্ত নেই । বরং ধনী ও বিত্তশালী হওয়া 
সত্ত্বেও তাদের যাকাত দেওয়া যেতে পারে । হানাফী মাযহাব মতে এই 
খাতটি রহিত হয়ে গিয়েছে । 


কিতাবুস সাওম ১০৬ 


(পাঁচ) আর-রিক্বাব :৬/৷৪ 

দাসদেরকে দাসত্ব বন্ধন থেকে মুক্ত করার জন্য যাকাতের অর্থ ব্যয় করা 
দু'ভাবে হতে পারে । এক. যে দাস তার মালিকের সাথে এ মর্মে চুক্তি 
করেছে যে, সে একটি বিশেষ পরিমাণ অর্থ আদায় করলে মালিক তাকে 
দাসত্ব মুক্ত করে দেবে তাকে দাসত্ব মুক্তির এ মূল্য আদায় করতে 
যাকাত থেকে সাহায্য করা যায় । দুই. যাকাতের অর্থে দাস কিনে তাকে 
মুক্ত করে দেয়া । এর মধ্যে প্রথমটির ব্যাপারে সকল ফকীহ একমত । 
কিন্তু দ্বিতীয় অবস্থাটিকে হযরত আলী (রাধিঃ), সাঈদ ইবনে জুবাইর, 
লাইস, সাওরী, ইবরাহীম নাখয়ী, শা'বী, মুহাম্মদ ইবনে সীরীন, হানাফী 
ও শাফেয়ীগণ নাজায়েয গণ্য করেন । অন্যদিকে ইবনে আব্বাস (রাযিঃ) 
হাসান বাসরী, মালেক, আহমদ ও আবু সাওর একে জায়েয মনে করেন । 


(ছয়) আল-গারেমীন ০)-%)8 অর্থাৎ এমন ধরণের খগগ্রস্ত, যারা 
নিজেদের সমস্ত খণ আদায় করে দিলে তাদের কাছে নেসাবের চাইতে 
কম পরিমাণ সম্পদ অবশিষ্ট থাকে । তারা অর্থ উপার্জনকারী হোক বা 
বেকার, আবার সাধারণ্যে তাদের ফকীর মনে করা হোক বা ধনী । উভয় 
অবস্থায় যাকাতের খাত থেকে তাদেরকে সাহায্য করা যেতে পারে । কিন্তু 
বেশ কিছু সংখ্যক ফকীহ এ মত পোষণ করেছেন যে, অসৎকাজে ও 
ডুবে মরছে, তাওবা না করা পর্যন্ত তাদের সাহায্য করা যাবে না। 
(সাত) ফি-সাবিলিল্লাহ ঞ&। | ও (আল্লাহর পথে): শব্দটি ব্যাপক 
অর্থে ব্যবহৃত হয়েছে । যেসব সৎকাজে আল্লাহ সন্তুষ্ট এমন সমস্ত কাজই 
এর অন্তরভূক্ত । এ কারণে কেউ কেউ এমত পোষণ করেছেন যে, এ 
হুকুমের প্রেক্ষিতে যাকাতের অর্থ যে কোন সৎকাজে ব্যয় করা যেতে 
পারে । কিন্তু এ ক্ষেত্রে “সালাফে সালেহীন’ বা প্রথম যুগের ইমামগণের 
অধিকাংশ অংশ যে মত পোষণ করেছেন সেটিই যথার্থ সত্য । 

তাদের মতে এখানে আল্লাহর পথে বলতে আল্লাহর পথে জিহাদ বুঝানো 
হয়েছে। অর্থাৎ যেসব যুদ্ধ ও সংগ্রামের মূল উদ্দেশ্য কুফরী ব্যবস্থাকে 
উৎখাত করে ইসলামী ব্যবস্থা প্রতিষ্ঠিত করা । যেসব লোক যুদ্ধ ও 
গ্রামে রত থাকে, তারা নিজের সচ্ছল ও অবস্থাসম্পন্ন হলেও এবং 


কিতাবুস সাওম ১০৭ 
নিজেদের ব্যক্তিগত প্রয়োজন পূর্ণ করার জন্য তাদেরকে সাহায্য করার 
প্রয়োজন না থঅকলেও তাদের সফর খরচ বাবদ এবং বাহন, অস্ত্রশস্ত্র ও 
সাজ-সরঞ্জাম ইত্যাদি সংগ্রহ করার জন্য যাকাতের অর্থ ব্যয় করা যেতে 
পারে । অনুরূপ যারা স্বেচ্ছায় নিজেদের সমস্থ সময় ও শ্রম সাময়িক বা 
স্থায়ীভাবে এ উদ্দেশ্যে নিয়োজিত করে তাদের প্রয়োজন পূর্ণ করার জন্যও 
যাকাতের অর্থ এককালীন বা নিয়মিত ব্যয় করা যেতে পারে । 


এখানে আর একটি কথা অনুধাবন করতে হবে । প্রথম যুগের ইমামগণের 
বক্তব্যে সাধারণত এ ক্ষেত্রে গাওয়া” শব্দ ব্যবহার করা হয়েছে। এ 
শব্দটি যুদ্ধের সমার্থক । তাই লোকেরা মনে করে যাকাতের ব্যয় খাতে 
“ফী সাবীলিল্লাহ' বা আল্লাহর পথের যে খাত রাখা তা শুধু যুদ্ধ-বিগ্রহের 
জন্য নির্দিষ্ট । কিন্ত আসলে জিহাদ “ফী সাবীলিল্লাহ' যুদ্ধ বিগ্রতের চাইতে 
আরো ব্যাপকতর জিনিসের নাম | কুফুরের বানীকে অবদমিত এবং 
আল্লাহর বাণীকে শক্তিশালী ও বিজয়ী করা আর আল্লাহর দীনকে একটি 
জীবন ব্যবস্থা হিসেবে কায়েম করার জন্য দাওয়াত ও প্রচারের প্রাথমিক 
পার্যায়ে অথাব যুদ্ধ-বিগ্রতের চরম পর্যায়ে যেসাব প্রচেষ্ট ও কাজ করা হয়, 
তা সবই এ জিহাদ ফী সাবীলিন্লাহর আওতাভুক্ত । কুরআনের আরেকটি 
আয়াতে বিষয়টিকে আরও সুন্দর করে বলা হয়েছে। এরশাদ হচ্ছে: 
১5510 Cp DALE ৫ এ Jos 21১ তে 2০0) 
(৩০! EES ৫ Caled ১০৫ iii suf ed 
অর্থ: বিশেষ করে এমন সব গরীব লোক সাহায্য লাভের অধিকারী, যারা 
ব্যক্তিগত অর্থোপার্জনের প্রচেষ্টা চালাতে পারে না এবং তাদের 
আত্মমযদাবোধ দেখে অজ্ঞ লোকেরা তাদেরকে স্বচ্ছল বলে মনে করে । 
তাদের চেহারা দেখেই তুমি তাদের ভেতরের অবস্থা জানতে পারো । 
মানুষের পেছনে লেগে থেকে কিছু চাইবে এমন লোক তারা নয় । *** 
এ আয়াতে আল্লাহর রাস্তায় আটকে গিয়েছে বলতে মুজাহিদীনদেরকে 
বুঝানো হয়েছে কারণ তারা জিহাদ করতে গিয়ে ব্যস্ত থাকায় কামাই- 
রোজগার, ব্যবসা-বানিজ্য করতে পারে না। তাদের লেবাস পোষাক 


** সুরা বাকারা ২৭৩ । 


কিতাবুস সাওম ১০৮ 
দেখলেও তাদেরকে অভাবী মনে হয় না। রাসূল (সা:) এর সময় 
মুহাজিরগণ ও আনসারদের মধ্যে থেকে আসহাবে সুফ্ফাহ নামে তিন 
চারশ লোকের একটি দল ছিল যারা সার্বক্ষণিক আল্লাহর রাসূল (সা:) এর 
কাছেই থাকতেন । যাকে যখন যে দায়িত্ব দেয়া হত তারা পূরণ করত । 
জিহাদের জন্য সদা প্রস্তুত থাকতেন । 
এ আয়াতে বিশেষ করে তাদের প্রতি ইঙ্গিত করা হয়েছে । বর্তমানেও 
এরকম একদল মুজাহিদীন তৈরি করা প্রয়োজন যারা সেই আসহাবে 
সুফ্ফাহর মত সদা প্রস্তুত থাকবে । যখনই কোন নাস্তিক, মুরতাদ 
ইসলামের কোন বিষয় কটাক্ষ করবে অথবা তুচ্ছ-তাচ্ছিল্য করবে তখনই 
তাদের উপর আল্লাহর বিধান বাস্তবায়ন করবে । এরকম বাহিনী তৈরি 
করার জন্য তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা করার জন্য । তাদের 
প্রয়োজনীয় অস্ত্রশস্ত্র কিনে দেয়ার জন্য এবং তাদের পরিবারের 
খোরপোষের ব্যবস্থা করার জন্য যাকাত এবং সাদাকার একটি বড় অংশ 
ব্যয় করা খুবই জরুরী । 
(আট) ইবনুস সাবীল |= ০ মুসাফির) : মুসাফির তার নিজের 
গৃহে ধনী হলেও সফরের মধ্যে সে যদি সাহায্যের মুখাপেক্ষী হয়ে পড়ে 
তাহলে যাকাতের খাত থেকে তাকে সাহায্য করা যাবে । এখানে কোন 
কোন ফকীহ শর্ত আরোপ করেছেন, অসৎকাজ করা যার সফরের উদ্দেশ্য 
নয় কেবলমাত্র সেই ব্যক্তিই এআয়াতের প্রেক্ষিতে সাহায্য লাভের 
অধিকারী হবে । কিন্তু কুরআন ও হাদীসের কোথাও এ ধরণের কোন শর্ত 
নেই । অন্যদিকে দ্বীনের মৌলিক শিক্ষা থেকে আমরা জানতে পারি, যে 
ব্যক্তি অভাবী ও সাহায্য লাভের মুকাপেক্ষী তাকে সাহায্য করার ব্যাপারে 
তার পাপাচার বাধা হয়ে দাঁড়ানো উচিত নয়। বরং প্রকৃতপক্ষে 
যোনাহগার ও অসৎ চরিত্রের লোকদেরকে বিপদে সাহায্য করলে এবং 
ভাল ও উন্নত ব্যবহারের মাধ্যমে তাদের চরিত্র সংশোধন করার প্রচেষ্টা 
চালালে তা তাদের চরিত্র সংশোধনের সবচেয়ে বড় উপায় হতে পারে । 
তবে সাদাকাতুল ফিতরের ব্যাপারে মিসকিনদের অগ্রধিকার দেয়া 
বাঞ্চনীয় । কারণ হাদীসে বলা হয়েছে, 4১৫৮৭] 4১৮ মিসকিনদের 
ফকির মিসকিনদেরও ঈদের আনন্দে ভাগীদার করা । আর সে কারণেই 


কিতাবুস সাওম ১০৯ 
হয়তো ঈদের সালাতের পূর্বেই “সাদাকাতুল ফিতর’ আদায় করতে বলা 
হয়েছে। 
উল্লেখ্য যে, একজনের “সাদাকাতুল ফিতর’ কয়েকজন হকদারকে, আবার 
কয়েকজনের সাদাকাতুল ফিতর একজন হকদারকে দেওয়া যাবে তাতে 
কোন অসুবিধা নাই । 


মারকাজুল উলুম আল ইসলামিয়া মুসলিম উম্মাহর গুরুত্বপূর্ণ বহুমুখী 
খেদমতে নিয়োজিত । সত্য প্রতিষ্ঠায় ও মিথ্যার মূলোৎপাটনে এক 
সাহসী প্রতিষ্ঠান । রমজানের এই বরকতময় মুহূর্তে আপনার সার্বিক 
সহযোগিতা, দু'আ, দান, সাদাকাত ও যাকাতের উত্তম পাত্র । 
মারকাজের এই বহুবিধ দীনী ও জনকল্যাণমূলক কাজে আপনার 
সক্রিয় অংশগ্রহণ আমাদের একান্ত কাম্য । 


আপনি মারকাজের জন্য, মারকাজ সকলের জন্য । 


কিতাবুস সাওম ১১০ 
: একটি গুরুত্পূর্ণ ফায়দা (বোনাস) : 

Cle 9৮০) LE ৫০১ Blan ০৮ lol উ| 5৮ কো এত 3 es ঞ 0 
অর্থ: “আল্লাহর তায়ালার ৯৯ টি নাম রয়েছে; এক কম একশত, এবং যে 
এগুলোকে মুখস্ত করবে ( এগুলোর প্রতি ঈমান আনবে, অর্থের প্রতি 
বিশ্বাস করবে এবং সেই অনুযায়ী কাজ করবে) সে জান্নাতে প্রবেশ 
করবে ।” (বুখারী হা/২৭৩৬ এবং মুসলিস হা/২৬৭৭) 

কুরআন থেকে নেওয়া আল্লাহর তায়ালার নামসমূহ:- 

১। 2১। - আল্লাহ ২। > _ যিনি একমাত্র ইবাদাত যোগ্য । ৩। 
পা চিরপ্রীব। ৪। €56_ সর্বদা রক্ষণাবেক্ষনকারী । ৫। আর 
রাব- রব । ৬। 99 যিনি পরম করুনাময় । ৭। ৫/_ অসীম 
দয়ালু ।৮ ৷ ৫৫ মালিক, অধিপতি, রাজাধিরাজ ৯ । %844- অতি 
পবিত্র । ১০। op যিনি সব ক্রটি থেকে মুক্ত, নিখুত । ১১। 
£201. পূর্ন বিশ্বস্ত এবং নিরাপত্তাদাতা । ১২। ৫:৪2 সর্বদা 
পর্যবেক্ষক, স্বাক্ষী ৷ ১৩ । 56শ মহা প্রতাপশালী, পরাক্রান্ত, সমুন্নত । 
১৪। 2৮1- সর্বশ্রেষ্ঠ, গৌরবান্ধিত। ১৫। গ্রেড! _ সৃষ্টিকর্তা । 
১৬। )৮। উদ্ভাবক, উদ্ভাবনকারী । ১৭। + ভি 
রূপদাতা । ১৮ ১৯০ মহা সম্মানিত । ১৯। চা, প্রজ্ঞাময়, 
মহাবিজ্ঞ ৯৩ ৫. তিনিই পপ সার পূর্বে কোন কিছু লেই। 
২১। এ তিনিই শেষ। ২২। 980 সবচেয়ে উচু, সাবনিত । 
২৩। ৮৮৫. সবচেয়ে নিকট । ২৪1 ঠা স্বজঞানী । ২৫। 1980. 
পরম ক্ষমাশীল । ২৬। 26441 অতিশয় প্রেমময়, পরম স্রেহশীল। 
২৭। 2৫0 পরিপূর্ন সম্মান এবং মর্যাদার অধিকারী । ২৮। ও. 
রিষিকদাতা, জীবিকাদাতা । ২৯। 8 অসীম শক্তিশালী, মহা 


৪৮1 Bl এ 
ক্ষমতাবান । ৩০ | শপ" - প্রবল পরাক্রান্ত । ৩১। রক্ষাকতা, 


কিতাবুস সাওম ১১১ 
শ্রেষ্ঠ রক্ষক । ৩২। ঠা, হিফাযতকারী। ৩৩। 1! - সর্বজ্ঞানী । 
টাচ জা রাডার 
সমুন্নত এবং সর্বোচ্চ । ৩৬। ৬. সার্বভৌমত্বের অধিকারী । ৩৭ । 
34%0/_ সর্ব শক্তিমান । ৩৮ । রণ এক এবং একমাত্র । ৩৯ । 
428 স্বয়ংসম্পূর্ন, অমুখাপেক্ষী | ৪০ | 'ঠ- এক এবং অদ্বিতীয় । 


৪১। 95) - অপ্রতিরোধ্য, প্রতাপশালী । ৪২। রা - অভিভাবক, 
সাহায্যকারী । ৪৩। নি 
সাহায্যকারী । ৪৫। ৮. সাহায্যকারী । ৪৬ | ৭% - তত্ত্বাবধায়ক । 


৪৭। 4251 ভি সর্বাশাতা । ৪৯। 
AR স্রষ্টা । ৫০ । ap যিনি সত্য । দা উড দলটি 
ex HB সুক্ষদণী ও দয়ালু । ৫৩ । 2৯ যিনি প্রত্যেক বিষয়ে 
পূর্ন সচেতন । ৫৪ ৷ ২০. Bren ed weet 
৫৬ নি সবচেয়ে বেশী উদার, মহৎ, দানশীল । ৫৭ । £3. অতি 

উদার, অভি মহান, মহানুভৰ ৷ ৫৮ ৷ 8 sd Hal 
28 সবচেয়ে মহান, মহীয়ান। ৬০ । ৩ যিনি যথেষ্ট, 
হিসাবগ্রহনকারী । ৬১। ঠা সমস্ত বিষয়ে শ্রেষ্ঠতম বিন্যাসকারী, 
কর্মবিধায়ক, যার উপরে ভরসা করা হয়। ৬২। 48$%- যিনি সবচেয়ে 
প্রস্তুত গুনোপলব্দি করতে এবং প্রচুর বিনিময় দানে, অতিশয় গুনগ্রাহী । 
৬৩। ৪4 সর্বাধিক সহিঞ্চ, পরম সহনশীল । ৬৪ । ০৮০. সর্বদা 
জাতী াহপুরজরদাতা। ৪6৯ ৯ পরমদাতা, মহান দানশীল । 
উঠান - অপরাজেয়, অপ্রতিরোধ্য । ৬৭। 9৬1 _ অত্যন্ত ক্ষমাশীল, 
যিনি বারবার ক্ষমা করেন । ৬৮। %%- অত্যন্ত সদাশয় এবং দয়াশীল, 
কৃপাময়। ৬৯। ০৪৫ তাওবাহ কবুলকারী । ৭০ | ৫৫ উত্তম 
ফায়সালাকারী, সূচনাকারী । ৭১। ৩79. অত্যন্ত দয়ার্দ । ৭২। 


কিতাবুস সাওম ১১২ 

54 যিনি সর্বদা সব কিছু করতে সক্ষম, সব কিছুর ব্যাপারে স্বাক্ষী, 
সর্বশক্তিমান ব্যবস্থাপক । ৭৩। £%- সৃষ্টির প্রয়োজন পূরনে যিনি 
যথেষ্ট, প্রাচুর্যময় । ৭৪ । ৬ চূড়ান্ত এবং স্থায়ী মালিকানার অধিকারী, 
প্রকৃত উত্তরাধীকারী । ৭৫। ১. সর্বোচ্চ, সুমহান । ৭৬। =. 
পূরিঝেষ্টনকারী । ৭৭। ৮৮শ আন্‌ নাছির, সর্বশ্রেষ্ঠ সাহায্যকারী । ৭৮। 
এ. অত্যন্ত দয়াবান। ৭৯ । ১১৬ মহা ৮০। পি 
পাপমোচনকারী, ক্ষমাকারী । ৮১। (৫ স্বয়ং সম্পূর্ন যিনি সকল 
প্রয়োজন থেকে মুক্ত, অভাবমুক্ত, সম্পদশালী । ৮২। ১১ যিনি পূর্ন 
সক্ষম । ৮৩ । /-এ।_ সর্বশক্তিমান । 
সাহীহ হাদীস থেকে নেওয়া আল্লাহ তায়ালার নামসমূহ:- 
৮৪ | 52 যিনি প্রথম, এটাও বলা হয় যিনি অগ্রব্তীকারী । ৮৫ । 
$51 যিনি শেষ, এটাও বলা হয় যিনি পশ্চাদবর্তীকারী | ৮৬। ৮+- 
শ্রেষ্ঠ বিচারক । ৮৭। ৮৫ রিযিক সংযতকারী । ৮৮,। bi 
রিষিক্‌ সম্প্রসারনকারী, প্রচুর রিষিক্‌ মঞ্জুরকারী ৷ ৮৯ ।, ১৪০ দয়াশীল 

এবং মার্জিত (kind and lenient). ৯০ | ০ সুমহান দাতা । 
ইরা ভান নও 
৩৯ সম্মানিত ও পরিপূর্ন, দৌরবমু ও মহিমাধিত | ৯৩। এ. 
আরোগ্যদাতা, রোগমুক্তিকারী । ৯৪ | -০৮- সুন্দরতম (08০০01, 
Beautiful) | ৯৫ | Ca EE EEC জারজ জা 
১১৯, মহানুভব,উদার । ৯৭। ২০ উত্তম, পবিত্র । ৯৮ । ১৫ 
প্রভু, মালিক । ৯৯। 20. যিনি এক । (The One) 


